ভারতীয় বনৌষধি 


ডক্টর কাঁলীপদ বিশ্বাস 


এম. এ» ডি. এস্‌-সি., (এডিন ), এফ. আর. এস্‌. ই, এফ. এন্‌. এ, 
ভূতপূৰ্ব স্থপারিন্টেঙণ্ট, রয়েল বোটানিক গার্ডেন, কলিকাতা এবং উদ্ভিদ্‌ বিজ্ঞানের 
অনারারী অধ্যাপক, কলিকাতা বিশ্ববিদ্যালয় । 


ও 
স্ৰী এককড়ি ঘোষ 
রয়েল বোটানিক্‌ গার্ডেন পুস্তকাগারের ভূতপূৰ্ব কর্মচারী 


দ্বিতীয় সংঘ্বরণ 
চতুর্থ খণ্ড 
মম্ুর্ণ নুতন ধারায় গরিবন্ধিত সংস্করণ 


মুখ্য সম্পাদিকা 
অধ্যাপিকা ডঃ অসীম! চট্টোপাধ্যায় 


ডি. এস্‌-সি., এফ. এন্‌. এ» ডীন্‌ অফ দি ফ্যাকাল্টি অফ সায়েন্স, 
ইউনিভারসিটি কলেজ এফ. সায়েন্স, কলি 1তা বিশ্ববিদ্যালয় 
যুগ্ম সম্পাদক 


আয়ুর্ব্বেছ-ন্বহম্পাত কবিন্রাজ বিজয়কালী ভট্টাচাৰ্য্য, 
আযুর্বেছাচার্য্য কনিব্রাজ শ্ৰাণিৱকালাী ভট্টাচার্য্য, 
আয়ৰ্তব্ববেদশাস্তী কবিব্রাজ ্ীতেজেন্দক্ুুমান্র সৰকাৰ 





মুল্য--৩০'০০ টাকা 


PRINTED IN INDIA ট 
PUBLISHED BY SIBENDRANATH KANJILAL, SUPERINTENDENT 
CALCUTTA UNIVERSITY PRESS, 48, HAZRA ROAD, 
BALLYGUNGE, CALCUTTA, 


PRINTED BY: UMA BASAK, NARAYAN PRESS, 
107/2, RAIAFRAMMOHAN SARANI, CALCUTTA-9 


পূর্বভাষ 


ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে পরিপূৰ্ণ। তার মধো হিমশিশর হিমালয় পৰ্ব্বত 
থেকে কন্যাকুমারিকা পর্য্যন্ত ব্যাপক ভাবে বিস্তৃত রয়েছে নানা বনৌষধি । এই 
বনৌষধি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হযে আনছে জীবের মঙ্গলার্থে_বিশেষ করে রোগ 
যন্ত্রণার উপশমের জন্য। বিশ্ববাণীর হিতাৰ্থে ভারতবর্ষ এই অতিমূল্যবান সম্পদ সারা 
বিশ্বে ছড়িয়ে দিয়েছে। কিন্তু পাশ্চাতা গুষধর প্রভাবে ভারতবাসী তাদের নিজের দেশের 
বনৌষধির মূল্য দিতে পারেনি এবং তার ফলে বনৌষ'ধর যথার্থ প্রয়োগ দ্বার| ভারতীয় 
আযৃৰ্ব্বেদ চিকিৎসা পদ্ধতি সার বিশ্বে যে স্থনাম অর্জন করেছিলো তা প্রায় লুপ্ত হতে বসেছে। 

স্বৰ্গগ ত ডাঃ কালিপদ বিশ্বাস মহাশয় ভারতের বিশাল বনৌষধির ইতিহাস, তার এঁতিহ 
ও তাকে জনসেবায় প্রয়োগের প্রয়োজন য়ত! নূতন করে ভারতবাপী ও বিশ্বৰাসীদের পরচয় 
করার জন্য “ভাবতীয় বনৌষধি” নামক পুস্তকটিতে ( তিন খণ্ডে) স্থন্দর্ভাবে বিবৃত বরেছেন। 
স্বৰ্গত ডাঃ শ্যামাপ্রদাদ মুখোপাধ্যায় মহাশয় এই বইটির প্রথম স্বরণে পূৰ্ব্বভাষ 
লিখেছিলেন। তার এই পূৰ্ব্বভাষে আবযুৰ্ব্বেদের উপর তার সুদৃঢ় বিশ্বাস ও বিদেশে 
আরত।৭ বনৌযধর সাফল্য সম্বন্ধে একটি মনোজ্ঞ বক্তব্য লিপিবদ্ধ করে গেছেন। 

এই পুস্তকটির দ্বিতীয় সংস্করণে পূর্ববভীষ লেখার ভার আমার উপর ন্যস্ত হয়েছে। 
প্রখ্যাত আযুৰ্ব্বেদ-বৃহস্প'ত শ্রী'বজন্নকালী ভট্টাচার্য্য, আদুর্কেদশান্ত্ী শ্রীতেজেন্দ্র কুমার সরকার 
এবং মঘূর্বেবনাচাষ শ্রীশিবকালী ভট্রাচাষা মহোদয়গণের সহযোগিতায় দ্বিতীয় সংস্করণ প্রকাশ 
করা সম্ভবপর হয়েছে । স্বৰ্গগত ভা, শ্ঠামাপ্রপাদ মুখোপাধ্যায় মহাশয়ের ভারতীয় বনৌষধি 
সম্বন্ধে অভিমত জনসাধারণের জ্ঞাতার্থে এই সংস্করণে পুনলিপিবদ্ধ কর! হলো। ভারতীয় 
ভেষজ ও বনৌষধি সম্বন্ধে এই সংস্করণে আমার অভিমত প্রকাশ করলাম। 

সুপ্রাচীন কাল থেকে ভারতের বেদজ্ঞ ঝ'ষগণ ভারতীত্র ভৈষজ্যের গুণাগুণ সম্বন্ধে অভিজ্ঞ 
ছিলেন। আয়ুৰ্বেদে এক শ্ৰেণীৰ আঘূর্ব্বেদ বিশেষজ্ঞের সন্ধান পাঁওয়। যায় ধার! সন্যাসী বেশে 
দেশ বিদেশ ভ্রমণকালে জনসাধারণের মধ্যে ভেষজের প্রয়োগ করতেন। প্রাক্‌ বৌদ্ধযুগের বা 
ত্পরবন্তীকালের আযুর্কেদতস্ত্রে ও স’হতাগ্রন্থে নান। প্রকার বনৌষধির উল্লেখ আছে। 
এ ছাঁডা চরক, সুশ্ৰুত ৭ অষ্টাঙ্গহদঘ স হিতাতেও বনৌষধির স্বদ্ধবহার সম্বন্ধে বিশদ 
আলোচন। রয়েছে। 


পরবর্তীকালে চক্রপাণিদন্ত ও শাঙ্গধর সংহিতাত্ বিভিন্ন প্রকার বনৌধধির ব্যবহারের 
উল্লেখ কথা হয়েছে। ফোডশ শতকে ভাবমিশ্র তীর গ্রন্থে চকদত্তের তুলনায় দেশ'বদেশের 
বহু ভেষজের ব্যবহার সম্বন্ধে আলোচনা *রেছেন। চক্রদত্ত রচিত “দ্রব্যগুণ” নামক পুস্তকে ও 
ভাবমিএ রচিত "ভাঁবপ্রকাশ'” নামক পুস্তকে পৃথক পৃথক দ্রব্যের গুণের বর্ণনা আছে। 

সপ্তদশ শতকে ধণ্বন্তর নিঘট, রাজনিঘণ্ট, প্রভৃতি নিঘণ্ট,কারগণ ধারাবাহিকভাবে 
বনৌষধর সংজ্ঞ৷ ও গুণাগুণ ছন্দাকারে লিপিবদ্ধ করেছেন। তার ফলে বনৌষধির ব্যবহার 
ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পডে। এদেশের ইউন।নি, হেকিমি চিকিৎসক সম্প্রদায় ও 
রসবৈদ্ত সম্প্রদায় পরে এ জ্ঞানেব সদ্ববহার করেছেন। এইভাবে রোগচিকিৎসার্থে ও 
রোগের মুলীভূত কারণ শোধনার্থে বনৌষধির বাবহার প্রচলিত হয়েছে। স্বর্গগত বিশ্বাস 
মহাশয় এই পুস্তকের প্রথম সংস্করণে তা বিশদভাবে বর্ণনা করেছেন। 


ভারতীয় বনৌষধি 


আয়ুৰ্ব্বেদ সম্প্রদায়ের চিকিৎসকগণ রোগবিপরীত, দৌষবিপরীত বা! উভয়বিপরীত 
গুণবিশেষে বনৌষধি প্রয়োগ করে থাকেন। এ বিষয়ে নতুন বৈজ্ঞানিক চিন্তাধারার সঙ্গে 
আঘূর্ষেদীয় চিন্তাধারার মৌলিক পার্থক্য আছে। এজন্য নিঘণ্ট,র ও আধুর্কেদগ্রন্থের বর্ণনার 
নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্য নিয়ে গবেষণার ক্ষেত্রও প্রচুর রয়েছে। 

অষ্টাদশ ও উনবিংশ শতকে উদয়টাদ দত্ত, আর. এন্‌. খোরি ও বহু পাশ্চাত্য ও প্রাচ্য 
মনীমী ভারতীয় বনৌষধি সম্বন্ধে বহু তথ্য সম্বলিত পুস্তক রচনা করেন। তাদের কথা 
বিশ্বাস মহাশয় এই পুগ্থকের ভূমিকাতে উল্লেখ করেছেন। 

যে সকল পাশ্চাত্য মনীষী ভারতীয় বনৌষধি নিয়ে গবেষণা করেছেন তাদের মধ্যে 
মহামান্ত Watt এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি আসমুদ্র হিমাচল ঘুরে যে 
অপূর্বগ্রন্থ সংকলন করেন তাকে একট! Folklore medicine-এর Encyclopaedia বলা 
চলে। পরবর্তীকালে ৬/৪৮ মহোদয়ের অনুকরণে Kirtikar 8 995 মহোদয় বনৌষধির 
একটা সচিত্ৰ গ্ৰন্থ রচনা করেন। 

অসামান্য উদ্যম ও পরিশ্রমে শ্রদ্ধেয় সুপণ্ডিত শ্রীকালিপদ বিশ্বাস মহাশয় বাংলাভাষাতে 
“ভারতীয় বনৌষধি” গ্রন্থে মুগ্যতঃ অনুবৰ্ত্তন ও নিজস্ব জ্ঞান সন্নিবেশ বরেছেন। বৰ্ত্তমান 
সংস্করণে আয়ুৰ্ব্বেদের আলোচন|, সর্বভারতীয় পণ্ডিতগণের মত ও 10558:5 এর মাইল 
বিচার বিশ্লেষণ সংক্ষিপ্ত অথচ নিপুণভাবে বৰ্ণন| কর! হয়েছে । 

আর্ধভারতের বহুশতাীর সঞ্চিত সম্পদে যে চিকিৎসা-বিজ্ঞান গড়ে উঠেছে তার একটা 
নিজস্ব দৃষ্টিভঙ্জ আছে এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা ও গবেষণার ক্ষেত্রও শ্তচুর রয়েছে; 
দেজন্য নিঘস্ট,কারগণের চিন্তাধারার সন্তে বর্তমান বৈজ্ঞানিক চিন্তাধারার সংযোজনা বইটিকে 
ভারতীয় আয়ূর্কেদের ধারাবাহিক গবেষণার ক্ষেত্রে মূল্যবান করে তুলেছে। এই স'যোজনার 
কাজে সহায়তা করেছেন তিনজন বিশষ্ট আযুৰ্ব্বেদসৈবী বিজ্ঞ কবিরাজ (১) আয়ূৰ্ব্বেদ-_ 
বৃহস্পতি গ্রবিজয়কালী ভট্টাচার্য্য (২) আবুৰ্ব্বেদাচাধ্য জীশিবকালী ভট্টাচার্য্য ও (৩) 
আমুর্বেধদশাস্্রী ্ীতেজেন্দরেকুমার সরকার । আয়ুৰ্ব্বেদের দৃষ্টিভঙ্গিকে গবেষণার ক্ষেত্রে সম্পূর্ণভাবে 
আয়ত্তের জন্য “ভারতীয় বনৌধধির” ভূমিকাসহ ‘‘আযুৰ্ব্বেদে বনৌষধি প্রসঙ্গ”, নামে এই 
পৃথক ভূমিকা সংযোজিত হলো । 

পরিশেষে বিশেষ দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই পুন্তকমুদ্রণের অব্যবহিত পূৰ্ব্বে আয়ুৰ্ব্বেদ- 
বৃহম্পতি বিজয়কালী ভট্টাচাৰ্য্য মহাশয় পরলোক গমন করেছেন। 

পুস্তকমুদ্রণ কালে বিশেষ ভুল ক্রটা সংশোধনের ভার আদূরবেদাচাধ্য শ্রীরু্ণ চৈতন্ত ঠাকুর 
পঞ্চতীর্ঘ মহাশয়ের উপর দেওয়া হয়েছে । . বলৌষধির পাশ্চাত্য নীককরণে ডক্টর এস্‌, আর. 


দাস আমাদের সহযোগিতা করেছেন। 


ভারতীয় বনৌষধি 


[ শিল্প ও সরবরাহ-সচিব ম'ননীয় 
ডক্টর শ্রীশ্যামাপ্রসাছ মুখোপাধ্যায় 


এম. এ., বি. এল., ডি. লিট., এল-এল. ডি, ব্যা'রষ্টার-এট-ল 
মহোদয়-লিখিত ভূমিকা-সন্বলেত ] 


ডক্টর শ্রীকালীপদ বিশ্বাস 


এম. এ, ডি. এস-সি, ( এডিন ), এফ. আর. এস. ই., এফ. এন. এ. 
স্থপারিণটেণ্ডেন্ট, রয়েল বোটানিক্‌ গার্ডেন, কলিকাতা এবং উদ্ভিদ বিজ্ঞানের 
অনারারী অধ্যাপক, কপিকাতা বিশ্ববিদ্যালয় 
ও 


শ্রীএককড়ি ঘোষ 
রয়েল বোটানিক্‌ গার্ডেন পুস্তকাগারের ভূতপূৰ্ব কৰ্ম্মচাৱী 





ক্তলিকাত৷ বিশ্ববিদ্যালয় 
১৯৫০ 
মুল্য ১২ টাক! 


PRINTED IN INDIA 

PRINTED AND PUBLISHED BY SIBENDRANATH KANJILAL, 

SUPERINTENDENT (OFFG) CALCUTTA UNIVERSITY PRESS, 
48, HAZRA ROAD, BULLYGUNGE, CALCUTTA. 


1034B—c. U. PRESS—MARCH, 1950— GE. 


ভূমিকা 


“ভারতীয় বনৌষধি” প্রায় ১৩ বৎসর পরে কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত 
হইল। অনিবার্য কারণে এই পুস্তক ছাপিতে বিলম্ব হইয়াছে। যুদ্ধের সময়ে ও তাহার 
পর বহু অঙ্থবিধার ভিতর দিয়া এই সুবৃহৎ পুস্তকখাঁনির কষ্টসাধ্য ছাপানর কাজ যে 
এতদিনে শেষ হইল ইহা আনন্দের বিষয়। উদ্ভিদের বর্ণনা এই পুক্তকে বঙ্গভাষার যথাযথ 
বৈজ্ঞানিক পরিভাষা-অবলগ্বনে লিখিত হইয়াছে। তবে উদ্ভিদবেত্তাদের জন্য £ত্যেক গাছের 
সর্বসম্মত বিশুদ্ধ বৈজ্ঞানিক ল্যাটিন 'নাম দেওয়! হইয়াছে এবং জনসাধারণের স্থবিধার জনত 
ও ভারতের অন্তান্ত প্রদেশের পরিচয়ের জন্য বিভিন্ন প্রদেশে প্রচণিত নামও উল্লেখ কর! 
হইয়াছে। হৃতরাং উধধের গাছ চেনা কোনরূপ কষ্টসাধ্য হইবে না। 

মাদের দেশে অনেক সময়ে চিকিৎসকের! ঠিক গাছের সন্ধান পান না অথবা গাছের 
সঠিক পাঁঞচয় আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে জান তাহাদের পক্ষে সম্ভবপর হয়না। সরল 
বাংলায় লতাপাতার বর্ণনা ও গুণাগুণ লিখিত হইলে সাধারণ লোকেরাও গাছের ও ওষধির 
সম্যক্‌ পরিচয় পাইতে পারেন। প্রত্যেক গাছের জন্মস্থান উল্লেখ করায় যে কোন গাছ 
দরকারের সময়ে অনায়ামেই পাওয়া যাইতে 'ঝারে। ছবির সাহায্যে গাছ চিনিবার ও কোন 
অস্থবিধা হইবে না। এই সকল কারণে ও আমাদের এই লুপ্ত সম্পদ পুনরুদ্ধার করিবার 
কার্যে-এ্পীহায্য করিতে বহুদিন পূর্বে আমার বন্ধু ীকালীপদ বিশ্বাসকে বাংলা ভাষায় 
এই পুস্তক লিখিতে অনুরোধ করি। 

হিমাচলে বহু ওুযধের গাছের চাষ করা খুবই সম্ভবপর কালীপদবাবুর হিসাবে প্রায় 
শতকরা! ৭* ভাগ বিদেশীয় ওষধের গাছের--যেমন ডিজিটািস, কুইনাইন, ইপিকাকুয়ানা, 
বেলেডোনা, হয়ামিয়ামম, লোবেলিয়া প্রভৃতির চাষ সহজেই করা যাইতে পারে এবং 
এই সকল গাছ হইতে কলকারখানায় ওমৰ প্রস্তুত হইতে পারে। আশ! করা যায় যে 
যাবতীয় দেশীয় ও বিদেশীয় গাছের পদাৰ্থ ও উপযোগিতা বিশদভাবে গবেষণা করিয়াও এই 
সব উদ্ভিদ, হইতে ওখ তৈয়ারী করিয়। স্বাধীন ভারত দেশের দশের ও সমগ্র মানবজাতির 
অঙ্গলবিধানে অচিবে সমর্থ হইবে। আমি নি:সন্দেহে বলিতে পারি এই পুস্তক এই মহৎ 
উদ্দেশ্য-সাধনে যথেষ্ট সাহায্য করিবে । | 

৪, কিং এডধয়ার্ড রোড, 

নিউ দিগ | Mya Yammer 
১*ই জুলাই, ১৯৪৯ 


পূৰ্ৰভাষ 


অতি প্রাচীন কাল হইতে বেদজ্ঞ কযিগণ ভারতবর্ষের ভৈষজ্যের গুণাগুণ-সম্বন্ধে 
বিশেষ অভিজ্ঞ ছিলেন। অথর্কবেদ উহার একটা জান্বল্যমান প্রমাণ। এই অধর্ববেদ 
হইতেই ধ্ম্বন্ভৱি-লিখিত আয়ৰ্ব্বেদের উদ্ভব। পরবর্তী সময়ে মহধখি আন্তেয়, ভরদ্বাজ ও 
অগ্নিবেশ প্রভৃতি গ্নষিগণ আয়ৰ্ব্বেদীয় অধ্যাপকরপে কয়েকখানি চিকিৎসা-গ্রন্থ প্রণয়ন করেন। 
তাহাদের গ্ৰন্থসমূহ হইতে মহধি চরক ব্যাধিপীড়িত জনগণের হিতাৰ্থে চরক-মংহিতা নামক 
অমূল) গ্রথ এচনা করেন। 

কথিত আছে যে দেববৈদ্য ধস্বস্তরি কাশীরাজ-গৃহে দিবোদাস নামে জন্মগ্ৰহণ করায় মহৰি 
বিশ্বামিত্ৰ স্বীয়তনয় সুশ্ুতকে তাহার নিকট আমুর্ক্বদ-শিক্ষার জন্য প্রেরণ করেন। মহষি 
সুশ্ৰুত শিক্ষালাভের পর যেগ্রন্থ রচনা করেন তাহারই নাম হুশ্রত-সংহিতা। চরক ও সুশ্রুত 
লিখিত চরক-সংহিতা ও স্থশ্ৰুত-সংহিত| অতি প্রাচীন ভারতীয় চিকিতসা-গ্ৰন্থ। এই 
দুইখ্দক্দ পুস্তকে অন্ত্রচিকিৎসা, দেহতত্ব, ষধ-নির্ববাচন ও ওষধ-প্রয়োগ প্রভৃতি অতি 
বিস্তারিত ভাবে লিখিত আছে। পুস্তক দুইখানি লোকাতীত জ্ঞানের পরিচায়ক ও অপৌরুষেয় 
বলিয়া কথিত। 

প্রাচীন চিকিৎসা-্স্থের মধ্যে রাজভট্টের অষ্টাজহৃদয়-সংহিতা, চক্রদত্ব সংগ্রহ, শাজ ধর- 
সংগ্রহ, ভাবমিশ্রের ভাবগ্রকাশ, মদন পালের রাজনিঘণ্ট,» মাধবকরের নিদান এবং আরও 
কতিপয় চিকিৎসা-পুস্তকে দ্রব্যগুণ ও চিকিৎসা-বিধি আলোচিত হইয়াছে। 

মুনলমান রাজত্বকালেও রাজকীয় সাহায্যে মুসলমান হাকিমগণ, আরবী, পারসী ও 

উর্দ,ভাষায় এদেশীয় ভেষজ-সম্বন্ধে কয়েকখানি অমূল্য পুস্তক লিখিয়া গিয়াছেন। ইহাদের 
মধ্যে তালিপ শেরিফ (81529 Shei{£ ) এৰং মথেজ্গ+উল-আঘিয় ( Makhazan-ul- 
£৫158. ) বিশেষ উল্লেখযোগা । 

খৃষ্টীয় যোড়শ ও সপ্তদশ শতাব্দীতে পোতু গীজ ও ওলন্দাজ উত্ভিদ.-বিদ্যাবিৎ চিকিৎসকগণ 
ভারতীয় ভৈষজে৷র গুণাগুণ-সম্বন্ধে ধারাবাহিক ইতিহাস প্রণয়ন করিয়া গিয়াছেন। দক্ষিণ- 
ভারতের প্রচলিত গ্রস্থগুলির মধ্যে Van Rheede লিখিত Hortus Indicus Malabaricus 
নামক পুস্তকখানি ১২ খণ্ডে বিভক্ত । এতঘ্যতীত Thomas Rivevs, 0, Kerbosa. 1, De 
Costa, Wight, Beddome প্রভৃতি মনীবিগণ ভিন্ন ভিন্ন সময়ে ভারতের সির ভিন্ন স্থানের 
উদ্ভিদের গুণাগুণ-সম্বন্ধে বহু পুস্তক লিখিয়। গিয়াছেন। 


1%* ভারতীয় বনৌষধি 


খ্রীষীয় অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে উতদ্ভিদ্বিদ্ধা'-বিশারদ চিকিৎসকগণ ভারতীয় 
চিকিতৎসা-শাস্ত্ৰ অধ্যয়ন ও প্রণয়ন করিয়া! আধুনিক গবেষণার পথ অতি স্থগম করিয়া গিয়াছেন। ' 
এই সকল মনীষির মধ্যে Dr, Roxbur৪॥ এর নাম বিশেষ উল্লেখযোগ্য, তীহাকে ভারতীয় 
আধুনিক উদ্ভিদ-পরিচয়-গবেষণার পিতৃতুল্য বলিলেও অত্যুক্তি হয় না। Dr. Roxburgh 
লিখিত Flora Indica নামক পুস্তকে বিভিন্ন ভারতীয় উদ্ভিদের দেশীয় ও বৈজ্ঞানিক নাম, 
তাহাদের বর্ণনা, আবাস ও গুণাগুণ বিস্তারিত ভাবে লিখিত আছে। 

পরবর্তী সময়ে ১৮১৭ খ্ৰীঃ Dr. John Flemming ভারতীয় ভৈষজ্যের হিন্দুস্থানী ও 
সংস্কৃত নাম Asiatic Research নামক সাময়িক পত্রে অতি বিশদভাবে প্রকাশ করিয়া 
গিয়াছেন। Dr. N. Wallich এবং Dr. ৬15০7. প্রমুখ উদ্ভিদ্বেত্তারা দেশীয় ওযধের 
গুণাগুণ-সম্বদ্ধে অনেক তথ্য আবিষ্কার করিয়া জনগণের প্রভূত উপকার সাধন করিয়া 
গিয়াছেন | Dr. Ainslie, Moodeen Sheriff, Dr Wight, Dr. Dymock প্রভৃতি 
মহোদয়গণের দ্রব্যগুণ-পুন্তকগুলি ( Materia Medica ) অতি উতকৃষ্ট চিকিৎসা-গ্রন্থ। 
Sir William O'Shaughnessy এবং Dr. Wallich এর ‘Pharmacopoeia Bengal’ 
অতি সারগর্ভ পুস্তক। Dr. 91০০ লিখিত বোম্বাই প্রদেশস্থ ভেষজ এবং 701, 
Drury লিখিত মাদ্রাজ-দেশীয় ভেষজ, এবং Dr. Baden Powell লিখিত Punjab 
Products এবং রায়বাহাদুর কানাইলাল দে লিখিত [701450005 Drugs অতি উতর 
চিকিৎসাপুম্তক। 

Dr. Voigt লিখিত Hortus 90158758005 08159665755, Sir JD. Hooker 
লিখিত Flora of British India এবং Sir George Watt সাহেব লিখিত Dictionary 
of Economic Products যথাক্রমে ১৮৪৫, ১৮৯৭ ও ১৯০৪ খৃঃ সম্পূর্ণরূপে প্রকাশিত হইয়া 
দেশীয় চিকিৎসা-বিষয়ক উদ্ভিদ ও আয়কর উদ্ভিদের পরিচয়-ও ব্যবহার সম্বন্ধে যুগাস্তর আনয়ন 
করিয়াছে। 

5ri George King লিখিত বহুসংখ্যক দেশীয় ভেঘজ উদ্ভিদের পরিচায়ক পুস্তক, 
ভারতে কুইনাইন চাষ সম্বন্ধীয় পুস্তক এবং ডাঃ উদয়টাদ দত্ত লিখিত Hindu Materia 
Medica নামক পুত্তকের 1০5507 বহু ভেষজ উত্ভিদের দুরূহ পরিচয় অতি সহজ 
করিয়াছে। 911 David Prain সাহেব লিখিত 85789] Plants, হুগলী, হাওড়া ও 
২৪-পরগণার গাছ ও সুন্দরবনের গাছ নামক পুস্তকগুলিতে অনেক ভৈষজ্যের নিদর্শন ও 
পরিচয় পাওয়া যায়। 

আধুনিক চিকিৎসা-গ্রস্থের মধ্যে Dr.-Kirtikar ও Major 9. D. Basu লিখিত Indian 
Medicinal Plants. Dr. R. N. Chopra লিখিত Indigenous Drugs, Dr. 
Nadkarni লিখিত The Indian Materia Medica এবং কবিরাজ বিরজাচরণ গুপ্ত, 
কাব্যতীর্ঘ লিখিত বনৌষধি-দৰ্পণ বিশেষ উল্লেখযোগ্য। 

বৈদিক যুগ হুইতে বর্তমান সময় পর্য্যন্ত যে সকল চিকিৎসা-গ্রন্থের বিষয় উল্লেখ করা 
হইল, ইহার মকলগুলিই সংস্কৃত, ইংরাজী ও ল্যাটিন ভাষায় লিখিত। এই সমস্ত পুস্তক খরিদ 


পূৰ্ব্বভাষ ide 

করিয়া অধ্যয়ন কর! অতি ব/য়-সাপেক্ষ। তদ্যতীত ইংরাজ্জী ও ল্যাটিন ভাষায় অনভিজ্ঞ 
ভিষক্দিগের অস্থপযোপী ৷ বনৌষধি-দৰ্পণ নামক পুস্তকখানি যদিও বঙ্গভাষায় লিখিত তথাপি 
উহাতে অল্পসংখ্যক ভেষজের উল্লেখ আছে মাত্র এবং উহাতে তরুলতাদির চিত্র-পরিচয় না 
থাকায় ইহা সাধারণের পক্ষে সহজে বোধগম্য নহে । 

ভৈষজ্য তরুলতাদির প্রকৃত নাম ও পরিচয়, উহাদের বৈজ্ঞানিক, দেশীয় ও সংস্কৃত নাম- 
সম্বন্ধে বহুসংখ্যক অনুসন্ধান-পত্র আমার নিকট সময়ে সময়ে প্রেরিত হওয়ায় সেগুলির যথাযথ 
উন্তর-প্রদানকালীন আমার মনে হইয়াছে যে, তরুলতাদির চিত্র ও বর্ণনাসহ একখানি ভৈষজা- 
পুস্তক লিখিত হওয়৷ বিশেষ আবশ্তক। বহু গণ্যমান্য চিকিৎসক এরূপ একখানি পুস্তক 
প্রণয়ন করিবার জন্তু অচ্ছেরোধ করায় আমার পূৰ্ব্ব ইচ্ছা আরও বলবতী হইয়। উঠে ও 
এই পুস্তকখানি প্রকাশ করিতে উৎসাহিত হই । Sir David Prain, 0. M. 207 E., 
M.A, I. M. S., D. 5০. LL. 1), F, R. 95 চ. R. S. E, F. L.S., 
ভূতপূৰ্ব্ব সুপারিণ্টণ্ডেন্ট, রয়েল বোটানিক্‌ গার্ডেন, কলিকতা, ও ডাইরেক্টর, বয়েল 
বোটংবিক গার্ডেন, __Kew,, এ বিষয়ে আমাকে বিশেষ উদ্যোগী করেন এবং এই ভূমিকার 
ইংরাজী অমুবার তাঁহার জীবদ্দশায় সংশোধন করিয়। দিয়াছেন, এজন্য তাহার নিকট 
আমি বিশেষ কৃতজ্ঞ । এই পুস্তক ইংরাজী ভাষায় লেখ। স্থির করিয়াছিলাম। পরে 
আমার বন্ধু মাননীয় শ্রীশ্যামীপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় ইহা বঙ্গদেশের আবাল-বৃদ্ধবনিতার 
পাঠোপযোগী ও উপকারের জন্য বঙ্গভাষায় লিখিতে অনুরোধ করেন। তাঁহার উপদেশমত 
এককুড়বাবুর একান্ত পরিশ্রম এবং আমার উদ্ভিদ-গবেধণায় তাহার নিষ্ঠা ও আপ্রাণ 
চেষ্টার ফলে এই বিস্তীৰ্ণ পুত্তক্ব বঙ্গভাষায় লেখ| সম্ভবপর হুইয়াছে। এই পুস্তক-প্রপক্ননে 
মাননীয় শ্রীরমাপ্রপাদ মুখোপাধ্যায় এবং শ্রীগ্রামাপ্রসাদ মু” পাধ্যায় মহাশয়দ্বয়কে পরামর্শ ও 
উৎসাহ দিবার জন্য এবং কলিকতা বিশ্ব বন্তালয়ের দ্বারা এই পুস্তক ছাপাইবার বন্দোবস্ত 
করার জন্য আমার কৃতঙ্ছতা জানাইতেছি । 

সর্বসাধারণের স্থবিধার জন্য যথাক্ৰমে প্ৰত্যেক উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, কোন্‌ কোন্‌ 
ইংরাজী পুস্তকে উহার চিত্র-পরি5য় ও বর্ণন! আছে, কোন্‌ কোন্‌ স্থানে গাছঞ্ড'ল পাওয় যায়, 
ওুষধপ্ৰস্তুত-কাধ্যে উদ্ভিদের কোন্‌ কোন্‌ অংশ ব্যবহৃত হয় এবং উহার ভৈষজ্য গুণ কি কি 
আছে ও কোন্‌ কোন্‌ রোগে প্রযুক্ত হইতে পারে "৮! এই পুস্তকে লিখিবার চেষ্টা কর! 
হইয়াছে। তদ্যতীত সাধারণ পরিভাষা অমুযায়ী সরল ভাষায় বর্ণনার সহিত বৃক্ষাদির 
চিত্র ও চিত্র-পরিচয় দেওয়! হইয়াছে। সুগ্তকধানিতে প্রায় ৭০০ (সাত শত) উদ্ছিদের 
বিষয় লিখিত হইয়াছে। বত্বধানে কুইনাইন, ডি জটালিস্‌, ইপকাকুয়ান৷, হয়াসিয়ামাস্‌ 
প্রভৃতি যে সকল গাছের চাষ ভারতে প্রবত্তিত হইয়াছে সেগু'লও বিশেষভাবে ইহাতে 
সন্পিবেশিত হইয়াছে। 

এক্ষণে পুস্তকঙ্খানি যদি ঘাঘুর্কেদীয় ও অপরাপর চিকিৎমকগণের ও উচ্দিদ্তবজ্ঞ 
অমুসদ্ধিৎস্থ ছাত্রগণের উপকারে আইসে তাহা হইলে আমাদের পরিশ্রম সার্থক হইয়াছে 
বলিয়া ধন্ত ছইব। এই পুস্তক-প্রণয়ন কাধে আমি প্রায় শতাধিক চিকিৎসা-গ্রন্থ ও উদ্ভিদ 


ভারুতায় বনোষাধ 


বিস্ঞ।-বিষয়ক পুস্তকের সাহাযা গ্রহণ করিয়াছি ; তজ্জন্ত এই সকল গ্রস্থকারের নিকট চিরুখণে 
আবদ্ধ রহিলীম। প্রফ-সংশোধন কার্যে শ্রীন্থশীলকুমার মুখোপাধ্যায় সাহায্য করায় তাহাকে 
আমার আস্তরিক ধন্যবাদ দিতেছি। 
পরিশেষে বক্তব্য এই যে, এরূপ পুস্তক-প্রণয়নে ভ্রম-গ্রমাদ থাকা সম্ভবপর | সহায় 
পাঠকগণ সেগুলি নির্দেশ করিয়া দিলে আমি তাহাদের নিকট কৃতজ্ঞ থাকিব ও পরবর্তী সংস্করণে 
অতি যত্নের সহিত সংশোধন করিয়া দিব। 
হারবেরিয়াম, 
রয়েল বোটানিক্‌ গার্ডেন, কলিকাতা । ভ্রীকালীপদ বিশ্বাস 
১ল। আগষ্ট, ১৯৪৯ । 


উদ্ভিদের শ্রেণী-বিভাগ 


হিন্দু আয়ুৰ্ব্বেদ শাপ্তে বহু প্রাচীনকাল হইতে তরুলতাদির আকৃতি, গুণ, বাসস্থান ও 
ব্যবহার মনুযায়ী শ্রেণীবিভাগ অতি বিশদ ভাবে লিখিত আছে; যথ|--শাকবৰ্গ, পুষ্পবৰ্গ, 
হুরীতকীবর্গ, কর্পূরাদিবর্গ, গুউ্‌চ্যাদিবৰ্গ, তৈলবর্গ ইত্যাদি । এই সকল বিভাগ প্রধানত! 
উদ্ভিদের গুণাগুণের উপর নির্ভর ফরিয়াই লিখিত হইয়াছে, কিন্তু কালক্ৰমে এই সকল জ্ঞান- 
সম্বন্ধে অনুশীলন ন থাকায় এবং উক্ত প্রথা অনুযায়ী কোন উদ্ভিদাগার সজ্জিত না থাকায় 
বৃক্ষার্দির পবিচয়-বিষয়ে বিশেষ অন্বিধ! হইয়াছে । 

বর্তমান যুগে পাশ্চাত্য দেশে উদ্ভিদ-বিন্ঠার অধিক পরিমাণে উৎকর্ষ সাধিত হওয়ায় 
পাশ্চাভা পণ্ডতগণ উদ্ভিদের ফল, ফুল ও আকৃতিতে সাদৃশ্য লইয়া উদ্ভিদগুলিকে নানা ভাগে 
বিভু কারয়াছেন। এই শ্রেণী-বিভাগ পৃথিবীর যাবতীয় সভ্য দেশে চলিত থাকায় ও এই 
বিভাগ অনুযায়ী আধুনিক উত্ভিদাগারগুলি সংরক্ষিত হওয়ায় তরুলতাদির পরিচয়-সম্বন্ধে 
বহুপরিমাণে বাধাবিষ্ব দুর হইয়াছে। আমর! সর্বসাধারণের স্থবিধার জন্য পুস্তক-লিখিত 
গাছগুলিকে আধুনিক বৈজ্ঞানিক প্রথান্যায়ী সজ্জিত করিয়াছি। পাশ্চাত্য প্রথা অনুযায়ী 
গাছগুজ্ছির শ্রেণীবিভাগ থাকায় উত্ভিদাগারে একস্থানে সেইগুলি দেখিয়া লইবার পথ সুগম 
হইবে এই আশায় আয়ুব্বেদোক্ত সাবেক প্রথা পরিত্যক্ত হইয়াছে। 

পাশ্চাত্য পণ্ডিতগণের মধ্যে খ্ৰীঃ পৃঃ ৩৭০-২৪৫ অন্দে [1১501289008 নামক একজন 
খ্রীঘদেশীয় দার্শনিক প্রথম উদ্ভিদের শ্রেণী-বিভাগ করেন। ইহার পর ১৭০৭-১৭৭৮ খ্ৰীঃ অবে 
স্থইডেন-দেীয় প্রসিদ্ধ দার্শনিক Linnaeus ইহার বহু পরিমাণ উন্নতি সাধন করেন। 
বর্তমান যুগে এই শ্রেণী-বিভাগের দুইটা প্রণালী সভ্যঞ্গগতে গৃহীত হইয়াছে । একটা 
Bentham & Hooker সাহেবের লিখিত বিভাগ, অপরটী Engler & Prantl সাহেব 
লিখিত বিভাগ । Bentham & [7001৫ সাহেবের লিখিত বিভাগ ভাবুতে, ইংলণ্ডে এবং 
ইংরাজ অধিকৃত দেশে চলিত আছে; আর Engler & 01800] সাহেবের লিখিত বিভাগ 
জাৰ্ম্মাণীতে এবং ইউরোপের দুই একটা উদ্তিদাগারে প্রচলিত আছে। অধুনা Rendle & 
Hutchinson সাহেবের লিখিত আৌ-বিভাগ দ্বার। তঙ্লতাদির স্বাভাবিক অবস্থা আরও 
বিশদ ভাবে বুঝা ইবার চেষ্টা হইয়াছে। 

Engler & Prantl সাহেব সাধারণতঃ উদ্ভিদ্‌গুলিকে ১৩ শ্রেণীতে বিভক্ত করিয়াছেন। 
পূৰ্বে বলিয়াছি যে ৩009 & Hooker সাহেবের লিখিত শ্ৰেণী:বিভাগ ভারতের 
উদ্ভিদাগারে গৃহীত ও চলিত আছে; অতএব আমরা এই পুম্তকে-লিখিত উদ্ভিদগুলিকে তীহাদের 

10348-_খ 


৮৮, ভারতীয় বনৌষধি 
মতান্লধায়ী বিভাগ করিয়াছি। [70068 সাহেব তাহার লিখিত Genera Plantarum 


নামক পুস্তকে উদ্ভিদগুলিকে ২-* (ছুই শত ) Natural Order বা বর্গে (Family) বিভক্ত 
করিয়াছেন। ইহার শ্ৰেণী :বিভাগ অতি সংক্ষেপে নিয়ে প্রদত্ত হইল । 





Plant Kingdom (উদ্ভিদ রাজ্য ) 
A, Cryptoga ms B. Phanerogams 


(অপুষ্পক উদ্ভিদ্‌ ) 8818 





| | | ৷ 
1. Thallophyta 2. Bryophyta 3. 26500927155 1. Angiosperms 2. Gymnosperms 


{ গুপ্তবীজ উদ্ভিদ্‌ ) (রবীন উত্ি) 





(৪) Bacteria & Fungi (0) Algae (০) Lichens (a) 10120116001 (৮) মি 


(দ্বিবীজ-পত্র উদ্ভিদ )  (একবীল-পত্র উড়িদ.) 
2 Bryophyta 3. Pteridophyta 


(a) Hepatics (Liverworts) (b) Mosses Fern & Fern allies 


উপরোক্ত তালিক। হইতে দেখা যাইতেছে যে Bentham & Ho০ker সাহেব উদ্ভিদ- 
রাজ্যকে প্রধানত: দুইভাগে বিভক্ত করিয়াছেন ; যথা, (7১০০৪5 ( অপুষ্পক ট্রি) 


এবং Phaner0gams ( সপুষ্পক উদ্ভিদ্‌ )। 

Cryptogams আবার Thalophyta, Bryophyta, এবং Pteridophyta এই তিন 
ভাগে বিভক্ত। ইহাদের মধ্যে Bacteria ( বোগোত্পাদক উদ্ভিজ্জানু,) F0৪1; 'ছত্রক 
উদ্ভিদ, ), 41896 (জলজ শৈবালাদি উদ্ভিদ, ) এবং ০55৫5 ( মস্জাতীয় উদ্ভিদ, প্রধান । 

উপরোক্ত তালিকায় দেখা যাইতেছে যে Pha৷er০৪a5 ( সপুষ্পক উদ্ভদ, ) প্রধানত: 
ছুইভাগে বিভক্ত ; যথা, 4১819561023 (গুপ্ত ব। আবন্ধবীজ উত্তিদ, ) এবং Gymnos- 
Perms ( উন্মুক্তব্‌জ উদ্ভিদ, ) | 4১708139673 আবার দুইভাগে বিভক্ত ; যথা, 
[01০96515002 ( দ্বিবীজ-পত্র ) ও Monocotyledon ( একবীজ-পঞ্ঞ ) উদ্ভিদ, | 

35020906105 ( উন্মুক্তবীজ ) উদ্জিদের মধ্যে Cedrus 60081 ( হিমালয়জাত 
দেবদারু ), Pinus longifolia ( সরল কাষ্ঠ ), 4১15, Juniperus, Thuya ও Cupressus 
ইত্যাদি প্রধান। 

যে সকল উদ্ভিদের অঙ্কুর বাহির হইবার সময়ে ছুইটা বীজ-পত্র বাহির হয় সেইগুলিকে 
10596519902 উত্ভিদ বলে $ যেমন চালতা, আম, জাম, তেঁতুল, বেল, কার্পাস, কলাই 
প্রভৃতি। যে সকল উদ্ভিদের অঙ্কুর বাহির হইবার সময়ে একটা বীজ-পত্র বাহির হয় 
সেইগুলিকে ১1০1০০০1৪৫০) উত্তিদ্‌ বলে; যেমন স্থপারি, তাল, খেজুর, নারিকেল, হুরিদ্রা, 
ূর্গা, তালমূলী, পিয়াজ, কেতকী ইত্যাদি। 

এই পুস্তকে লিখিত যাবতীয় উদ্ভিদের প্রত্যেকটির পৃথক বর্ন! আছে; ইহাদের 
বংশাবলীর সমগ্র পরিচয় দিতে হইলে পুস্তকের কলেবর অতিশয় বন্ধিত হইবে এই আশঙ্কায় 


উদ্ভিদের শ্রেণী-বিভাগ ude 


এস্থলে উহ! পরিত্যক্ত হইল । বিভাগগুলি আরও কিঞ্চিৎ বুঝাইবার জন্য নিয়ে আর একটা 
তালিকা দেওয়া হইল । 
Class 1.—Dicotyledons ( ছিৰীজ-পত্রী ) 
Division 1. Polypetalae (ৰা বিযুক্ত-দল ) 
Sub-Division (a) Thalamiflorae ( বিযুক্ত-স্তবক ) 
( Family—Ranunculaceae—Tiliacea ) 
Sub-Division (6) Disciflorae ( যুক্ত-স্তবক ) 
( Family—Linaceae—Moringaceae ) 
Sub-Diviston (৫) Calycifloreae ( ৰহিশ্ছদী ) 
( Family—Leguminoseae—Cornaceae ) 
Division 2. Gamopetalae (বা সংযুক্ত-দল ) 
( Family—Rubiaceae—Plantaginaceae ) 
Division 3. (Incompletae ) Monochlamydeae ( একচ্ছদী ) 
( Family—Nyctaginaceae—Ceratopbyllacea ) 
Class IIL.—Gymnosperms ( মুক্তবীজ-পত্রী ) অনাচ্ছাদিত 
( Family —Gnetaccae-Cycadaceae ) 
Class Il.—Monocotyledons ( একবীজ-পত্রী ) 
Division 1, Petaloideae ( দ্বিলারি-দল ) 
( Family—Hydrocharideaceae—Naiadaceae ) 
Division 2. Glumiferae ( শীষধাবী ) 


{ Family—Eriocaulaceae~ Jramineae ). 


প্রত্যেক গাছের নাম বৈজ্ঞানিক প্রণালী-অনুসারে বণিত। ইহ! গাছের বিশেষ নাম 
ও বর্ণনাকারীর নামের সহিত সংলগ্ন থাকে। সর্বপ্রথমে গাছের পধ্যায়তৃক্ত বা গণীয় 
(Generic ) নাম দেওয়া হইয়া! থাকে; যেমন Terminalia belerica Roxb. এস্থলে 
Roxburgh সাহেব উক্ত গাছের বর্ণনা করিয়াছেন, এইজন্য তাহার নাম শেষভাগে লিখিত 
হইয়াছে ; 16108 নামটা বিশেষজাতীয় ( 5pecif€ ) নাম কোন লোকের নাম যদি 
দেবেন্দ্রনাথ ঘোষ হয়; তবে দেবেন্দ্ৰনাথ ০61211০8 জাতায় (50601810 ) নামের এবং ঘোষ 
নামটি Terminalia-গণীয় (Generic ) * "মর তুল্য। দেবেন্দ্রনাথ ঘোষ, নগেন্্রনাথ ঘোষ 
ও খগেন্দ্ৰনাথ ঘোষ এই তিনটা নাম ঘোষ-বংশীয় ভিনটা ব্যক্তিকে বুঝাইতেছে। গাছেরও 
তেমনি T'. belerica, T. ৪009, ']', chebula প্রভৃতি নাম Terminalia গণতুক্ত। 
পূর্বোক্ত গাছগুলি সমস্ত Combretaceae Family ৰা বর্গের অন্ততূক্ত। প্রত্যেক গাছের 
একটী করিয়া গণ--21203 ও জাতি-_922০6 আছে । 5চpecifi€ নামটী generic নামের 
বিশেষণরপ্রে সাধারণত; ব্যবহৃত হইয়া থাকে ; যেমন Pinus longifolia বলিলে longifolia 


১২ ভারতীয় বনৌষধি 


অর্থাৎ লম্ব৷ পাতাযুক্ত Pinঘ5 গাছ বুঝায় ; অতএব 10728160119 শব্দটী PinUu৪-এর বিশেষণ- 
রূপে প্রযুক্ত হইয়াছে। কখন কখন 5Pৎ০i£i০ নামটা উদ্ভিদের আঁবিষ্কার-কর্ডা অথবা একজন 
বিখ্যাত উদ্ভিদ-তবজ্ঞের নামান্‌দাবে দেওয়া হইয়| থাকে; যেমন Meconopsis Wallichti 
Hook. এ গাছের Wallich সাহেবের নামে H০০ker সাহেব নাম দিয়াছেন । এই 
নিয়মানুযায়ী দুই-শব্দবিশিষ্ট নামকরণ-প্রণালীকে Binominal nomenclature ( নামকরণ ) 
প্রণালী বলে। 

এই প্রকার নামকরণ-প্রণালী 1:059505 সাহেবের সময় হইতে এখন পধাস্ত প্রচলিত 
আছে এবং ইহার নিয়মাদি International Botanical Conference হইতে ধাধ্য হইয়া 
থাকে । এই C০n£een০e সৰ্বপ্ৰথমে অস্্ীয়ার ভিয়েনা,নগরে আরম্ভ হয়, তত্পরে ইংলগ্ডে 
আর একবার বিয়া থাকে । সম্প্রতি কয়েকটা বিশেষ বিষয়ের মীমাংসার জয়া হলাণ্ডের 
আমষ্টার্ডাম নগরে হইয়| গিয়াছে এবং ১৯৫৭ সালে 5:0৫115010-এ এই সভার পুনরায় 
অধিবেশন হইবে। 

এই পুস্তকে উদ্ভিদের নামগুল যথাসম্ভব বর্তমান International nomenclature 
অনুযায়ী দিবার চেষ্টা হইয়াছে। 

Fern ও Fern শ্রেণীর উত্তিদ্‌ যেমন [-5০0০৫00, এই লতার স্পোর (Spores |, 
সামুদ্রিক বড় বড় শেওলা-বিশেষ, যাহ! হইতে মূল্যবান আগর আগর (Agar Agar), 
আয়োডিন (1০11), ৬19101) প্রভৃতি পাওয়া যায়, ছত্রক-বর্গ (0৫1) যেমন Penicilium 
জাতীয় সুতার ন্যায় উদ্ভিদ, অতি মূল্যৰান্‌ উষধ। অমূল্য উষধ Penicillin, এবং সম্প্রতি 
ডাক্তার সহায়রাম বসহ্ু-আবিষ্কৃত কান্চটা-বরগতুক্ত 01556010005 sanguinius জাতীয় 
উদ্ভিদ, হইতে :চ2015170£1)” আজ চিকিৎসা-শাস্ত্রে এক যুগ-পরিবর্তন আনিয়াছে। 

আজিও এই খিশাল ভারতের বহু উত্ভদের বিষয় আমাদের অজান! রহিয়াছে। আজ 
আমাদের স্বাধীন ভারতে এই সব উদ্ভিদের ও গুঁষধের যথাষথ বিশ্লেষণ ও অনুসন্ধান কৰিয়া 
তাহাদের তথ্য সম্যক্-রূপে উদঘাটন করা বিজ্ঞান ও মানবতার দিক দিয়! বিশেষ প্রয়োজন । 


ন মন 


বৈজ্ঞানিক বিভাগ অনুযায়ী বিভিন্ন জাতীয় 
উদ্ভিদের শুচীপত্র 


LXXVIII. Verbenaceae. 
Genus—Clerodendrum Linn. 
457, C. infortunatum.Linn. (ঘোটু) 
(0, viscosum Kent 
458. C. siphonanthus R: Br. 
( ৰামুনহাটী ) 
C. indicum ( Linn ) Ktze. 
459. C. phlomidis Linn. £. (বা) 
Genus—Lantana. L. 
460. L. camara Linn. (য়ে গেঁদ| ) 
T Ccamara.var. aculeata 


(Linn) Moldenke 
Genus—Callicarpa. Linn. 
461. C. arborea Roxb. ( ব্রমাল্লা ) 
462. C. lanata Linn. ( মসন্দার ) 
C. tementosa (Linn) Murray. 


Gemus—Tectona Linn. {, 
463. T. grandis Linn. £. (সেগুণ ) 


Genus—Premna Linn. 
464. P., integrifolia Linn. 
( ভূতভৈরবী } 
465. P. herbacea Roxb. ( ভূইজাম ) 
P. herbacea ( Roxb) Moldenke. 
Genus—VITEX Linn 
456. খা, negundo Linn. (নিশিন্দা ) 
457. V. trifolia. Linn. (নীল 
নিশিন্দ| ) 
Genus—Gmelina Linn. 
468 0. arburea Linn. (গামার ) 
Genus—Avicennia Linn. 
469. A. officinalis Linn. (বানা ) 
LXXIX. Labiatae. 
Genus—Ocimum. Linn, 
470. O sanctum Linn. ( তুলসী, | 
কৃষ্ণতুলসী ) 
471. 0, gratissimum Linn. 
(রামতুলমী) 


472. 0. basilicum Linn. (বাবুইতুলসী) 
Genus—Coleus. Lour. 
473. C. aromaticus Benth. (পাথরচুর) 
C, amboinicus Lour. 
Genus—Mentha Linn. 
474. M. viridis Linn. (পুদিনা ) 
M. spicata Linn. রে 
475. M. pipstita Linn. (পিপারমেন্ট) 
Genus—Salvia Linn. 
476. 5. plebeia R. B:. ( ভূতুলমী ) 
Genus—Anisomeles. R. Br. 
477. A. ovata R. Br. (গোবরা ) 
A. indica (Linn) Ktze. 
Genus—Leucas. R. Br. 
478 TL. linifolia spreng. (হ'লকস| ) 
Anisomeles indica (Linn.) 
Ktze. 
479. L. cepbalotes Spreng (বড় ঘলখণ') 
L. lavandu laefolia Rees, 
Genus—Lallemantia Fich & Mey. 
480. L. royleana Benth. (তোকমারি) 
LNXX Plantaginaceae. 
Genus—. ‘antago Linn. 
431. P. ovata Forsk. ( ঈস্পগুল) 
“XXXL. Nyctagineaee. 
Genus—Boeraahvia Linn, 
462. B. repens L'nn. ( পুনর্ণব। ) 
B diff1sa Linn. 
Genus—T'isonia Linn. 
483 P. aculeata Linn. (বাঘ অশাচড়া) 
Gen:..— Mirabilis Linn. 
484. M.jalapa Linn. ( কৃষ্ণকেলি ) 
[, ১ &]1[, Amarantaceae. 
Genus— Achyranthes Linn. 
485. A. aspera Linn. ( আপাঙ, ) 
Genus—Aerva. Forsk, 
486. A. 18080 Juss. (চায়|) 
G:2nus—Alternanthera Forsk. 
487. A. sessilis R. Br. (লান্চি ) 


ভাবুতীয় বনৌষধি 


‘Genus—Celosia Linn. 
488. C. argentea Linn. ( শ্বেতমূর্গা ) 
489. C. cristata Linn. ( লালমূৰ্গা ) 
Genui— Amaranthus Linn. 
490. A. spinosus Linn. ( কীটানটে ) 
491. A. tristis Linn. ( চীপানটে ) 
LXXXIIL Chenopodiaceae. 
Genus—Chenopodium Lit.n. 
492. C. album Linn. ( বেতে; শাক ) 
493. C. ambrosioides Linn. 
(চন্দন বেতো ) 
Genus—Spinacia Linn. 
494, S. oleracea Linn. (পালংশাক ) 
Genus—Basella Linn. 
495. B. rubra Linn. (পুইশাক ) 
LLXXIV Polyfo 1aceae. 
Genus—Rheum Wall. 
436. R. emodi wall. (বেবান্দচনি ) 
Genus—Rumex Linn. 

497. R. maritimus Linn. ( বনপালং ) 
498. R. vesicarius Linn. ( চুকপালং ) 
LXXXV. Aristolochiaceae. 

Genus— Aristolochia. Linn. 

499, A. indica Linn. (ইশের মূল ) 
500. A. bracteata Retz (কিরামার ) 
A. practeo late Lamk. 
LXXXVI. Piperaceae. 

Genus—Piper Linn. 
501. P. longum Linn ( পিপুল ) 
502. P. betle Linn. (পান) 
503. P. nigrum Linn. (গোলমরিচ) 
504. P,cubeba Linn. (কাবাবচিনি ) 
505. P. Chaba Hunter (চি) 
LXXXVil. Myristiceae. 
Genus—Myristica Linn. 
506. M. fragtans Houtt. 
( জৈত্রী, জায়ফল ) 
LXXXVIII. Lauraceae. 
Genus—Cinnamomum BI. . 
507. C.tamala Nees & Eberm. 
(তেজপাতা) 
508. 0. zeylanicum 81. ( দারুচিনি) 
509. 00. 52001015015 Nees & Eberm. 


(কপূর ) 
Genus—Cassytha Linn. 
510. C.tiliformis Linn. (আকাশ বেল) 


Genus—Litsea Lamk. 
511. L.sebifera Pers ( কুকুরচিতে ) 


L. glutinosa (Lour) C. B. 
Robinson. 


ব্‌ড় চতে ) 
L. monopetala (Roxb.) Pers. 
LXXXIX. Thymelaeaceae. 
Genus—Aquilaria Lamk. 
513. A, agallocha Roxb. (অগুরু ) 
XC. . Elaeagnaceae. 


Genus—Elaeagnus Linn. 
514, E.iatifolia Linn. (যার) 
00. Loran haceae 
Genus—Loranthus Linn. 
515. L. globusus Roxb. ( ছোটমান্দ|) 
Macroso!en ccchinchinensis 
(Loun) V.T. 
516. L. 10718100175 Dest. ( বড়মান্দ। ) 
Dendrophthoe falcata (Linn. 
£.) Etting. 
XCII. Santalacese. 
Genus-—Santalum Linn. 
517. S. album Linn. ( চন্দন ) 


সুতো. Euphorbiaceae. 
Geuns—Acalypha Linn. । 
518. A indica Linn. (মুস্বুবি) 
Genus—Aleurites Linn. 
519 A. moluccana Willd. 
(আখবোট ) 
£20. A. 1011 7৫05] ( টাঙ্গআইল ব। 
টাঙ্গতৈল ) 
Genus—Baliospermum Blume. 
B montanum 
(Willd) Muell Arg. 
521. 8. axillare Blume ( হাফুন ) 
Genus—Croton Linn. 
522. 0. ticlium Linn. ( জয়পাল ) 
Genus—Chrozophora. Neck. 
523. C. plicata A. Juss (ক্ষ'দgকড়া ) 
C. prostrata Dalz. 
C. rottieri A. Juss. ex-Spreng 
Genus—Eupho:bia Linn. 
524. টু, antiquorum Linn. 
(বাজবারণ ) 
52% E. neriifolia Linn. (মুনসাপ্জি) 
525. টু, tirucalli Linn. ( জটালঙ্ক| ) 


512. L.polyantha ure 


527, E. pilulifera Linn. (বড়কেরই) 


চু, hirta Linn. 


হু 


উদ্ভিদের স্থচীপত্ৰ 


528. E. microphylla Heyne. 
( ছোটকেরই ) 
E. bombaiensis Sant. 
529. E.thymifolia Linn. (শ্বেতকেরই) 
Genus—]Jacropha Linn. 
530. J curcas Linn. ( বাগাভেরেন্দা ) 
531. J. gossypifolia Linn. 
( লালভেৱেণ্ড| ) 
00612808"_ Ricinus Linn. 
532. R.cmmunis Linn. 
গাবভেরেণ্ড! ) 
Genus—Putranjiva Wall. 
533. P. rorburghii Wall ( পুত্ৰঞ্জীব ) 
Genus—Tragia Linn. 


534, T. involucrata Linn. ( বিছুটী ) 
Genus—Cleistanthus 
533. (0, collinus (Roxb) Benth. & 
Hook. £. (গাররি ) 
Genus—Mallotus Lour. 
536. M. philippinensis Muell-Arg 
(কমলাপ্ত ড ) 
Genus —~Phyllanthus Linn 
537. P. distichus Muell. (নোষাড় ) 
Cicca acida (Linn) Merr. 
538. P.emblica Linn. (আমলকী ) 
Emblica officinalis Gaertn. 
539. P. niruri Linn (ভূ ইআমলা ) 
P. fratternus Webster 
540, P. utinaria Linn. (তাজরমণি ) 
541. P. reticulatus 001, (পানশিউলি) 
Genus—Tre wia Linn. 
542, T. nudiflora Linn. ( পিটুলি ) 
Genus—Sapium 
543. 5S. sebiferum Roxb. (মোমচীনা) 
XCIV. Urticaceae. 
Genus—Artocarpus Foa t. 
544, 4১, 75080160115 Linn. ( কাঁঠাল) 
A. 10601 001751105 Lamk. 
545. A. lakoocha Roxb. ( ডেলো ) 
Genus—Cannabis Tourn. 
546. C. sativa Linn. ( গাজা ) 


Genus— Ficus Linn, 
547. ঢু. bengalensis Linn, (বটগাছ 


548. চা, religiosa Linn. ( অশ্বথ ) 
549. ঢা, rumpbii Blume. ( গয়াঅশ্বথ ) 
550. F. glomerata Roxb. ( যজ্ঞডুমূৰু ) 
551, টা, hispida Linn. ( কাকডুমুব ) 
552. F. heterophylla Linn. তি 
( ঘটী শেওড! ) 

553. F.cunia Ham. ex-Roxb. 

৷ (জয়া ডুমুত্ব ) 
554. ঢল, infectoria Roxb. ( পাকুড় ) 


F. 18000 Buch.-Ham. 


Genus—Morus Linn. 
555. M. indica Linn. (তু'ত ) 


M. acedosa Grift. 
Genus— Streblus Lour. 
555. 5. asper Lour., ( শেওড়। ) 
XCV. Juglandaceae. 
Genus—Juglans Linn. 
557. J. regia Linn. ( আখবোট ) 
XCVL. Mytricaceae 
Genus—Myrica Linn. 
558. M.nagi Thunb. (কটফল ) 
¥ CVIL, Casuarineae. 
Genus—Casuarina. Forst. 
559. C. equisetifolia Linn. 
(বিলাতী বাউ) 
XCVIIL 00151112186 
Gen1s— Betula Tourn. 
560. B. tilis D. Dn. ( ভূঙ্জপতর ) 
Genus—Quercus Linn. 
561.. Q. 1" ‘ectoria Oliv. (মাজুফল) 
XCIX. Salicineae. 
Genus—Salix Linn. 
552. 9. tetrasperma Roxb. 


(পানিজাম| ) 
C. Coniferae. 


ভারতীয় বনৌষধি 


‘Genus—Pinus Linn. 

563. P, longifolia Roxb. (গঙ্ধৰিবেজ!) 
Genus—Abies Juss. 

564. A. webbiana Lindl. (তালিশপত্র) 
Genus— Cedrus Loud. 


565. C. libani Barrl. (দেবদারু ) 

C. ৫০৭৪৪ (Rox5) Loud. 

CI. Orchidaceae, 

Genus— Dendrobium Sw. 
566, D. macraei Lindl. (ীবস্তী ) 
Genus—Vanda Br. 
567. V. rorburghii R. Br. (বালা) 

V. tessellata Hook ex-G. Don. 
Genus—Saccolabium BI. 


568. S. papillosum Lindl. (বরা!) 
Acampe papillasa (Roxb) 
Lindl. 
Genus—Eulophia Br. 
569. E. campestris Wall. 
( সালেয়মিত্রি ) 


CII. Scitaminaceae. 
Genns—Alpinia Linn. ন 
570. A, galanga Willd. ( কুগঞ্জন ) 
Genus—Kaempferia Linn. 

571. K. angustifolia Rosc. 
( মধুনিধ্বিষা ) 

572. K. rotunda Linn. (ভূঁই চাপ৷ ) 
573. K.,.galanga Linn, (চন্দ্রমুল। ) 
Genus—Hedychium Koenig. 
574. H. spicatum Ham. ex-Smith. 

(কপূ'র-_কচুরি ) 
Genus—Curcuma Linn. 
575, C. amada Roxb. ( আমাদ|) 
576. C. aromatica Salisb. ( বন-হলুদ ) 
577. C longa Linn. (হবিছা ) 
578, C. zedoaria Rosc. (শঠী ) 
579, C. angustifolia Roxb ( এরারুট ) 
580. C. caesia Roxb. (কালহরিদ্রা ) 


Genus—2Zingiber. Adans, 
581. 25 officinale Rosc. (আদা ) 
582. 2 zerumbet Rose. ex-Smith. 
( মহাবরী বচ ) 
583. 2 cassumunat Roxb. (বনআঁদ') 
Genus—Costus Linn, 
584, C. speciosus (Koen) Smith. 
(কেউ) 
Genus—Amomum. Linn. 
585. A. subulatum Roxb. (বড় এলাচ) 
586. A. dromaticum Roxb. 
(সমোৱঙ্গ এলাচ) 
Genus— Elettaria Maton. 
587. E. cardamomum Maton. 
( ছোট এলাচ ) 
Genus—Canna Lion. 
588. C. indica Linn. ( সর্ব জয়। ) 
Genus—Musa Linn. 
589. M.sapientum Linn. ( কদলী ) 
M. paradisiaca Linn. var. 
Sapientum Kuntze. 
CII. Haemodoracege. .. 
Genus—Sansevieria Thunbg. 
590. S. 1czburghiana Schult. (ূর্বা) 
CIV. Bromeliaceae. 
Genus—Ananas Adans. 
501, A.sativus Schult, (মানারস) 
A. comosus Mert. 


CV. lIrideae. 
Genus—C ocus Linn. 


592. (১, ৪ 01৮০9 Linn. (জাফরণ ) 


Genus—Belamcanda Adants. 
593. B. chinensis DC. 


(দশবাই চণ্ডী ) 
Genus—l]ris Linn. 
534. [, nepalensis D. Don. (ফুড়জাতীয়) 

0৮]. Amaryllidaceae, 

Genus—Curculigo Gaertn. 
595. C. orchioides Gaertn. (তালমূলী) 
Genus—Agave Linn. 
599 A. cantala Roxb. ( মূৰ্গ| ) 


LXXVIU. VERBENACEAE. 
Genus—CLERODENDRUM Linn. 


457. C. infortunatum Gaertn. ( ঘে" টু) 
C. Viscosum Vent. 

ভাষানুসারী নাম :__ঘণ্টাকর্ণ, ভাটক--সংস্কৃত; ঘেটু, ভাট--বাংল|; ভণট-_হিন্দি, 
ভাট- বোম্বে; পেরুগিলাই--তামিল ; গুরাপুকটিয়াকু-_তেলেগড ; পেকুকু-_মালয় ; 
আরবারি--সাঁওতাল । 

জন্মস্থান £__ছোটনাগপুর, বিহার, বঙ্গদেশ, চট্টগ্রাম, ব্ৰহ্মদেশ, হুগলী, হাওড়া বর্ধমান, 
২৪-পরগণী, বাকুড়া প্রভৃতি জেলার পতিত জমিতে ও জঙ্গলের ধারে জন্মে । 

বণ ন! :--গুল্নজাতীয় উদ্ভিদ, ৪ ফুট উচ্চ ; কখন কথন অধিক উচ্চ হয়। গাছগুলি পীতবর্ণ 
অথবা স্বেতবর্ণ লোমদ্বারা আবৃত। পত্র ৪-৮ ইঞ্চি লম্বা, হৃতপিণ্ডাকৃতি, অগ্রভাগ ক্রমশ: 
সরু, কোটা ১-৪ ইঞ্চি লম্ব।। পুষ্পদণ্ড ৬-১২ ইঞ্চি লম্বা ও বহু শাখ| বিশিষ্ট, উপরের 
পত্র লালবর্ণ ফুলের বহির্বাস উ ইঞ্চি ও কন্তিত। অন্তস্তবক কোমল লোমযুক্ত, 
শ্বেতবর্ণ ও ঈষৎ লালবৰ্ণ। ফলের ব্যাস ও ইঞ্চি, চেপ্ট| ও কৃষ্ণবৰ্ণ । Lindl, Bot, ৮ 
Reg, 19. A যে চিত্র আছে উহার ফুলের রং অতিশয় লালবর্ণ; সচরাচর যে 
সকল ঘেটুগাছ বাগানে দেখ! যায়, উহার ফুল শ্বেতবর্ণ এবং ঈষৎ লালবর্ণ (0. ম. 
Kanjilal)। শীতের শেষে ফুল ও গ্রীষ্মকালে ফল হয়। 

ব্যবহার্য অংশ £--ত্বক্‌ ও পত্র। 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :_-D£. Rbeede বলেন, ইহার পত্র ক্রিমিনাশক এবং 
মূল ঘোলের সহিত বাবহার করিলে পেট বেদনা ও ঘন ঘন তুক্তব্রব্যের ভেদ আয়াম 


হয়। 
Dr. Bhonanath Basu বলেন, ইহ! চিরেতার পরিবর্থে বাবহার করা যাইতে পারে 


( Pharm, [0,)1 পাতার পিষ্ট রস ধারক, ক্রিমিনাশক, তিক্ত ও বলকারক। 

ইহার রস মলঘার দিয়া পিচকারী দিলে ছোট ছোট ক্রিমি নাশ হয় ( Thornton )| 

Dr. 0.0, Dutt ইহার সংস্কৃত নাম ভাণ্ডির| বলিয়া উল্লেখ করিয়াছেন, কিন্ত 

বাজনিঘণ্ট, পুস্তকে এই নাম দেখা যায় না। 

টাটকা ঘেটুপাভার রস বলকারক ও ম্যালেরিয়া স্বর নাশক ( K. L Dey )। 
Glory £__ সংক্ষিপ্ত গুগপরিচয় :-- 

পাতা ও মূল :--টিউমার এবং কয়েকপ্রকার চর্দরোগে বাহু প্রয়োগে উপকার হয়। 

পাতা :--চিরেতার পরিবর্তে ব্যবহৃত হয় এবং জ্বরের উত্তাপনাশক। 

পাতার টাট.ক! রস :-_ক্রিমিনাশক, ম্যালেরিয়া রোগে বিশেষতঃ বালকদিগের 

ম্যালেরিয়ায় উপকারক এবং রসায়ন। ' 

পাতা ও ফুল :_কাক্ড়াবিছার দংশনে উপকারী | 

অঙ্কুর :- -সর্পাবিষে উপকারী 


৯০১ 


Fig.—Rbeede., Hort, Mal., ii, t. 25; Bot. Mag., t. 1805 ; Lamk., ]]], £, 
544. 

Retf.—F. B. IL, iv, 594 ; Roxb., চা, ],, iii, 59 ; B. P., ii, 835 ; Prain, H.H., 
261. 





457. Clerodendrum infortunatum Gaertn. ( ঘেটু) 


458. C. siphonanthus R. Br. € বামুনহাটী ) 
চে; indicum (Linn) 10026, 


ভাষানুসারীনাম ১--ভাগী, বাতারি, কাসজিৎ--সংস্কৃত; বামুনহাটী, ব্রহ্যষ্টি--বাংল! ; 
বারঙ্গী, ব্তনেটী--হিন্দি; ভারঙ্গী--মহারাষ্টর ; ভীরঈী--গুজর1ট ; কিরুর্দেমু_-কর্ণাট ; 
ভট্টষারজি-_-তেলেগু ; চুয়া--নেপাল ; সিরিতেকু-_সিংভূম | 
ভাঙ্গা (ভাগাঁ ) গর্দভিশীকম্চ ফজী চা্গারবন্লুরী । 
বৰ্ষা ব্ৰহ্মণযষ্ঠিষ্চ বর্বরে। ভূলজ| চ সা ৷৷ 
পল্প| যঠিশ্চ ভারলী বাতারিঃ কাসজিৎপরম্‌। 
সুরূপা! ভ্রমরেষ্ঠা চ শকমাতা ভ ষোড়শ ॥ 
ভার্গী তু কটুভিক্তোফ্ণা কাসশ্বাসবিনাশনী। 
শোকব্রণক্রিমিদ্ত্রী চ দাহজ্বরনিবারণী ৷৷ 
রাজনিঘল্ট, 3। পিঙ্গল্লাদিবর্গ £। 


৯০২ 


নামপর্ধায় £--ভাঙ্গা (ভাগী ), গর্দভিশাক, ফণী, অঙ্গারবন্লরী, বর্ষা, ব্রাহ্মণযষ্টি, বর্বর, 
ভূঙ্গজা, পদ্ম, যষ্টি, ভারঙ্গী, বাতারি, কাসজিৎ, স্থরূপা, ভ্রমবেষ্টা, শকমাতা__এই 
ষোলটি নাম। 


গুণপর্যায় £--ভাগ---কটুতিক্তৰস, উষ্ণবীধ্য, কাস ও শ্বাস নাশক, শোথ, ব্রণ, ও ক্রিমি 
নাশক, দাহ ও স্বর নাশাক। 


জন্মস্থান £ --কুমায়ুন, দক্ষণভারত, বঙ্গদেশ, হুগলী, হাওড়া, ২৪-পরগণী, বর্ধমান, বাকুড়া 
জেলার পতিত জমিতে ও জঙ্গলের কিনারায় স্থানে স্থানে জন্মে ৷ 

বর্ণনা ঃ সুন্ম লোমযুক্ত গুল্ম, ৪-৮ ফুট লঙ্বা। ইহার কাণ্ডের অভ্যন্তরভাগ ফাপা, পত্র 
কাণ্ডের অগ্রভাগে চতুর্দিকে ৩-৫টি জন্মে । পত্র ৬-৯ ইঞ্চি লম্বা, ১-১২ ইঞ্চি চওড়া। 
কৌট। উ ইঞ্চি। ফুল শ্বেতবৰ্ণ, একটু শান হইলে পীতবর্ণ হয়। পুষ্পদণ্ড 2-১৮ ইঞ্চি 
লম্ব।। বহির্বাস ২ ইঞ্চি, কষ্ণবর্ণ অথবা লালবর্ণ। অন্ত:স্তবক লোমযুক্ত ও শ্বেতবর্ণ। 
হলে শাপ আছে, গোলাকার, ৫ ভাগে বিভক্ত; প্রত্যেক ভাগে মটরের ন্যায় বীজ 
থাকে । বর্ষার সময়ে ফুল হয় এবং বর্ষার পরে ফল পাকে। 


ব্যবহার্য অংশ $--মূল এ পত্র । মাত্ৰা, চর্ণ__১-৪ আনা ১ ক্কাথ ৫-১০ তোল! | 


বৈদ্যকে ভার্গীর ব্যবহার । 


চরক £--(১) শ্বাসে ভাৰ্গীমূল--শ্বাসবোগী ভাগশমূলহ* ও স্তঠের চূর্ণ উষ্ণজলের সহিত 
পান করিবে ( চি’ ২১ অ’) ৷ শ্বাস রোগী মধু ও 'বাঘ্বত সহ ভার্গামূল ত্বক্চুর্ণ সেবন 
করিবে ( স্বুশ্ৰুত উ; ৫১ অঃ)! (২) কাসে ভাগীমূলত্বক -কাসরোগী ভাগাঁমূলত্বক্‌ 
এব শুঠ-চর্ণ উষ্ণ জলের সহত পান করিবে ( চিঃ ২২ অ:) 


সুশ্ৰুত 8 অপস্মারে ভাগঁমূলতক্‌_ক্ষ রপরিভাষানুপার়ে ভাগাঁমুলত্বকের কাথ করিয়া, 
এই কাথে শালিতঙুলের পায়স পাক করিবে । একটি বরাহকে তিনদিন উপবাস করাইয়। 
এই পায়স ভোজন করাইবে। ভোজনাস্তে বরাছের শরীরে লালশ্রাবাদি বিষ লক্ষণ 
প্রকাশ পাইলে, বাস্ত পায়সান্ন ‘হণ করিবে। এই অমন ৩ ভাগ, স্থয়াবীজ ১ ভাগ, 
স্থশীতল চতুদ্দিশগুণ ভাগর্ণকাথ সহ মিশ্রিত করিয়া শুদ্ধ কুম্ভে স্থাপন করিবে । অনন্তর 
জাতগন্ধ জাতরস এই সুরা অপস্মার, রোগীকে সেবন করাইবে ( উ: ৬১ অঃ )। 


চত্রদত্ত £--গণ্ডমালায় ভাগরঁমূলত্বক__-তগু,লোদকে পিষ্ট ভাীমূলত্বকের প্রলেপ 
গগুমালার পক্ষে হিতকব ( গণুমালা--চিঃ ) 


৯০৩ 


বজসেন £--(১) বাতকাসে ভার্গীত্বত__হিগুণ ভাগামূল ত্বরস এবং ভার্গাঁকক্ষ সহ যথা 
বিধি পক গব্যত্বত বাতকাসহর ( কাস--চিঃ )। (২) কুরণ্ডে ভার্গামূল__যবকাথে পিষ্ট 
ভাগাঁমূল ত্বকের প্রলেপ অবপ্ত কুরগু নাশ করে (কুরগু-চিঃ) (৩) ব্ৰধ্নে ভাৰ্গামূল-- 
ভার্গীর সুন্মমূল ও শাখা থও খণ্ড করিয়া কিম্বা কেবল ভাৰ্গামূল টুক্রা টুক্রা করিয়। 
সেবন করিলে “কুঁচ.কি” ফুলা আরাম হয় ( ব্ৰ্ম-চিঃ )। 


মূলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--ইহার মূল ইাপানি, সর্দি ও গাল গলা ফুলায় হিতকর 
(৬/৪৫)। কাচ ঈষৎ তিক্ত ও ধারক। বামুনহাটার পত্র ও শাখার নরম অগ্রভাগেষ 
রস দিয়া যে দ্বত প্রস্তুত হয় উহ! নারালী প্রভৃতি “চর্মরোগ’” আরাম করে। ইহাৰ 
কাষ্ঠ খণ্ড খণ্ড কাটিয়া স্থৃতায় মালার ন্যায় গাঘিয়া ছেলেদের গলায় পরাইয়া দিলে 
ডাইনী খাইতে পারে না, এবং ইহা কোমরে বাধা থাকিলে ভূত প্রেত ধরিতে পারে 
না বলিয়া এ দেশীয় লোকের বিশ্বাস আছে ( Dr. Thornt০n )। ইহার শিকড় 
আদার সহিত পেষণ করিয়া গরম জলের সহিত পান করিলে হাঁপানি আরাম হয় । 
বামুনহাটী বক্ষ! প্রদাহের একটা উৎকৃষ্ট উষধ। 
হি্কাস্বাসী পিবেস্তাগর্ণং সবিশ্বামুঞ্চবারিণা। 
নাগরং বা সিতা৷ ভাগী সৌবচ্চ'লমমন্থিতম্‌ | চক্রদত্ত:। 
ভার্গার শিকড়ের কাথ, দশমূল, হরীতকী, মাতগুড় এবং তেজপাতা, এলাচ, ও দারুচিনি 
ছারা প্রস্তুত খত হাপানি নিবারক। 
অগ্রিমন্থভবং মৃলং পিষ্টং পীতঞ্চ সপিষ! । 
শীতপিতৌদর্দকোটান্‌ সপ্তাহাদেব নাশয়েৎ | চক্রদত্ত :। 


Glossary ১-- সংক্ষিপ্ত গুগপরিচয় £-- 


মুল ঃ£--শ্বাস, কাস এবং গলগণ্ডে উপকারী । 
আঠা £--উপদংশ জনিত বাতে উপকারী। 


মন্তব্য £_ভার্গা সম্বন্ধে সর্বভারতীয় সন্দিদ্বভেষজকমিটি স্থির করিয়াছেন যে, clerodendrum 
serratun—এই প্রজাতিটি ভাৰ্গা। যেটি হিন্দী ভাষাভাষী অকলে ত্য্নালী নামে 
পরিচিত। 


Fig.—Burm., Fl. Ind. 136, £ 43 Figs. 1 & 2; Wight, iii, £, 173 
Kirtikar & Basu, Ind. Med. Pl, t. 747. 


Ref.—F.B.L, iv. 595; Roxb. F.L, iii. 67; B.P. ii. 836; Watt I, 
Pt. IL 375; Prain, H.H., 261. 


৯০৪ 





458. Clerodindrum siphonanthus R. Br. ( বামুবহাটা ) 


450. C. rhiomidis Linn. ( বাতত্মী ) 


ভাষানুসারী নাম ঃ--বাতদ্নী--সংস্কৃত; বাতদ্রী_বাংল। ; অবুণী-_হিন্দী ; অহিরন্-বোগ্ে ; 
তালুডালাই, বাঁতমাকদকী--তামিল ; তাক্োলামুং তেলেকী তিপক-_কেলেগু ; তিরুতাল 
_-মালয়। 

জন্মস্থান $---উড়িয়া|. ছোটনাগপুর, বিহার । 

বর্ণনা £--৩০ ফুট উচ্চ গাছ, কোমল, লোমযুক্ত। পত্র ছোট ১২-২ই ইঞ্চি লঙ্ব।, ডিস্বারুতি, 
বিষম চতুভূর্জের ন্যায়, প্রান্তদেশ কন্তিত। ফুলের বহ্হর্বাস 8 ইঞ্চি, ডিম্বাকৃতি, 
অগ্রভাগ সরু । কোটা ই-১ ইঞ্চি; ফুল শ্বেতবণ অথবা গাঢ় লালবণ, সৌগন্ধযুক্ত। 
ফল শবসযুক্ত, শু, ২২ ইঞ্চি লঙ্বা। গাছের ছাল ধৃসরবণ, পাতলা, ষস্ষণ, কাষ্ট 
ধূসরবর্ণ। সেপ্টেম্বর হইতে মাচ্চ মাস পর্যন্ত ₹: ও ফলের সঙ্গয়। 

ব্যবহার্য অংশ ঃ--শিকড় ও পত্র। 

মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার : মূল তিক্ত ও বলকারক। হাম ও তড়কায় ইহা বেশ 
ফলপ্রদ (5. Arjun)! 
পাতার রস উপদংশ নাশক (£১013116)। ইহ! শোথ নিবারক এবংগো মহিষাদির 
কমিরোগে ও পেটফাপায় ব্যবহৃত হয় ( Campbell ) । 


৯৬৫ 
ষষ্ঠ 


21০ 2 সংক্ষিপ্ত গুণপরিচয় £_ 


মূল £_ তিক্ত, রসায়ন, হাম ও তড়কায় বিশেষ উপকারী । 
পাতার রস £_-অবহেলিত উপদংশে উপকারী । l 
Fig.—Wight. Ic t. 1473 ; Kirtikar & Basu, Ind. Med. Pl, t. 744; 
Wight, Ic., Pl. Ind. Or., iv, t. 1473; Dalz & Gibs., Bomb. Fl, 
t., 200. 
Ref.—F. B. ],, iv, 590; Roxb,, F. L, iii, 57; B.P., ii, 835 ; Brandis, 
For, ঢা] 363 ; Talbot, For. Fl. Bomb., ii, 358. 





459. Clerodendrum phlomidis Linn. ( বাতত্নী ) 


Genus—LANTANA. L. 
460. L. camara L. (গুরে গৌদ| ) 


L. camara, var. aculeata (Linn) Moldenke 
ভাবানুসারী নাম £-- গুয়ে গেঁদ--বাংল। ; ঘনেবি--বোম্বে ; হেমিকা-_কাণপুর , পুলিকাম্পা 
_তেলেগড ; আরিপ্প__ মালয় । 
জন্মস্থান £__ইহা' আমেরিকা দেশীয় গাছ; মধ্য ও পশ্চিমৰঙ্গ, হুগলী, হাওড়া ও ২৪-পরগণা 
জেলার বেড়া ও জঙ্গলের ধারে প্রচুর জন্মে 


৯০৬ 


বর্ণনা :--নলম্সিবন্ধ শক্ত ডাটা বিশিষ্ট গুলু, শাখার একদিকে বক্র কাট! আছে। পত্র 
ডিশ্বাকৃতি, অগ্রভাগ সরু। ফুল ছোট, গাছের অগ্রভাগে থাকে, দেখিতে স্থন্দর, লাল 
ও লেবু রং বিশিষ্ট । বহির্কবাস ছোট, পুষ্পনল নরম, পাপড়ি বিস্তৃত । টাট্‌কা বীজে 
Albumin নাই । বর্ধার পর হইতে শীতকাল পর্য্যন্ত ফুল ও ফলের সময়। 

ব্যবহার্য অংশ :- পত্র। 

মৃলগ্রন্থাংশের ওবধার্থে ব্যবহার--মে'ক্সকে| দেশে ইহার পত্র যবের সহিত সিদ্ধ করিয়া 
স্বীলোকদের প্রসব হইবার সময় প্রয়োগ করে। ইহার আর এক জাতি আছে, তাহ! 
অজীর্ণে ব্যবহৃত হয়। 

Glossary : সংক্ষিপ্ত গুঞপরিচয় :--- 
গাছ ঃ--গায়ন| এবং ল!-রি-ইউনিয়ন দেখে ইহা ঘর্নকারক বলিয়া য্যবহৃত হয়। 
উদরাখান নাশক এবং বিষদোষ নাশক ৰলিয়! বিবেচিত হয়। 
গাছের কঙ্ক $- ধনুষটঙ্কার, বাত, এবং ম্যালেরিয়া রোগে বাব্হত হয়। ইহা রসায়ন । 
পশুদিগের পেটের রোগে উপকারী । 


Fig.—T.amarck, [1], iii, t. 540, Fig.I (1797 ); Boiss. Atlas. Pl. Jard., 


t. 226 (1896). 
Retf.—TF. B. L, iv, 562 ; B. P., 1,825; Voigt, H. S., 472 7 Prain, H. H., 
259. 





460. Lantana camata ( গুয়েগেদা ) 


৯০৭ 


Genus—CALLICARPA. Linn. 
461. C. arborea Roxb. ( ব্রমাল। ) 


ভাষাহুসারী নাম £--বরমারা, = বরমালা, কোজো--বাংলা; খোজ|--আসাম; 
ঘিওয়ালা--কুমাযুন ; দমকটকৈ-_সামতাল। 

জন্মস্থান £--ছোটনাগপুর, বিহার, উত্তরবঙ্গ, শ্রীহট ও চট্টগ্রাম । 

বর্ণন! :_৩০-৪* ফুট উচ্চ, পুষ্পগুচ্ছ পত্রের নীচে ঢাকা থাকে। ছাল ঈষৎ ধূসরবর্ণ, কাষ্ঠ 
ধূসরবর্ণ ও শ্বেতবর্ণ, কাষ্ঠ খুব শক্ত নছে। পত্র ডিম্বাকৃতি, স্বন্ম লোমযুক্ত, ১২ ইঞ্চি 
লম্বা, ৬ ইঞ্চি চওড়া । শাখা ১-১২ ইঞ্চি লম্বা, পত্রের শিরা ৮-১২টা হয়। পুষ্পদণ্ডে 
৩-৪টি শাখা হয় । ১-২ ইঞ্চি লঙ্ব(। ফুল ফিকে বেগ্তনে ও সৌগদ্ধময়। ফলের 
ব্যাস সু্য ইঞ্চি, বেগুনে রং বিশিষ্ট ও কৃষ্ণবৰ্ণ সাধারণতঃ গ্রীষ্মকালে ফুল ও বর্ধার পরে 
ফল হয়। কখনও কখনও অন্য সময়ে ফুল ও ফল দেখা যাঁয়। 

ব্যবহার্য অংশ :--ত্বক্‌। 

মূলগ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার £_ইহার ছাল লৌগম্বযুক্ত, তিজ। ইহার ক্কাথ পাঁচড়া 
নিবারক। ইহা! বলকারক ও পেটফাপ! নিবারক ( ৬/৪৮)। 

Glossary :-_সংক্ষিপ্ত গুণপরিচয়_ 


ছাল :- সৌগম্বযুক্ত, তিক্ত, বলকারক, উদরাধান নীশক। 
ছাঁলের কন্ক :--চৰ্মরোগে ব্যবহৃত হয়। 


মিত 
২১ 


ৰ 





461, Callicarpa arborea Roxb. (বরমাল্লা ) 
Per 


462. C. 18030 Linn. ( মসন্দার ) 
C. 08006170052 (Linn) Murray. 


ভাষানুসারী নাম £_মসন্দারী, মসন্দাৱ--বাংল|; বস্তরা--হিন্দি; আইমার--বোম্বে; 
ভেটলাইপাটাই--তামিল ; নাল্লা পোম্পিল--মালয় । 


জন্মস্থান £-- দাক্ষিণাত্য, উত্তর ও দক্ষিণ সরকার । 


বৰ্ণন| ১--৩০-৪৭ ফুট উচ্চ গাছ, শাখ| মোট। ও গোলাকার । পত্র ৬৯ ইঞ্চি, ডিঙ্বারুতি, 
ঘন লোমাবৃত, বৃদ্ধদেশ গোলাকার, অগ্রভাগ সরু । উপরিভাগ উজ্বল সবুজবর্ণ, নিয়দিক 
শ্বেত অথবা পীতবর্ণ, লোমাবৃত। কৌটা ইন-২ ইঞ্চি, গোলাকার, শক্ত লোমাবৃত। ফুল 
ফিকে লালবর্ণ, ফুলের বৌটা ছোট, গুচ্ছবদ্ধ। পুষ্পনল & ইঞ্চি লম্বা, বক্র। ফল ৪ 
ইঞ্চি, গোলাকার, উজ্জল কৃষ্ণবৰ্ণ শীতের সময় ফুল ও ফল হয়। 


ব্যবহার্য্য অংশ £- পত্ৰ । 


মুলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার সংস্কৃত আয়ুৰ্বেদ গ্রন্থে এই গাছের উল্লেখ দেখা যায় 
ন|। Dr. [৫৪৫৩ বলেন, ইহার পত্র দুগ্ধে সিদ্ধ করিয়া মূখ ধৌত কারিলে মুখের ঘা 
আরাম হয়। ইহার ছালের শিকড় জলে সিদ্ধ করিয়া ক্কাথ প্রস্তুত করিয়া সেবন 
করিলে জরের উত্তাপ, পিত্তজনিত উদ্ভেদ এবং পিস্তপ্রকোগ নিবাবিত হয়। 
Dr. Ainslie বলেন যে মালয় দেশীয় লোকেরা ইহাকে মৃত্রকর বলিস! ব্যবহার 
করে। ইহার শিকড়, পত্র ও ত্বক সিংহলের লোকের! চর্যরোগে ব্যবহার করে 
{ Trimen ) | 


Glossary :-- সংক্ষিপ্ত গুণপরিচয় £--- 


ছাল ও মূলের কঙ্ক ঃ--জ্বর, যকৃতের প্রদাহ এবং চৰ্ম্মরোগে ব্যবহৃত হয়। 
মূল :--চৰ্শ্মবোগের প্রদাহে উপকারী! 
পাত :--হুষ্কে সিদ্ধ কবিষ্না মুখের ঘায়ে মুখধৌত রূপে ব্যবহাকে উপকায় হয় 


Fig.— Wight, If, t. 173 b., Fig. 5; 16, €, 1480, 
২০. চা, B., [, iv, 567 ; Brandis, For. Fl., 368. 


৯০৯ 


(রে 
1 ৰ ৰণ্ড 
৫১১ 
রে ৰ 
সি 7 
A 


এ 
(2১৫ 


[৮ 
ৰে 





462. Callicarpa lanata Linn. ( অসন্দার ) 


Genus :—~TECTONA Linn. f£. 
463. T. grandis Linn. £. (সেগুণ ) 


ভাষানুসারী নাম £--শাক, খরপত্র-_-সংস্কৃত ; সেগণ- বাংল! ; শগুণ--হিন্দি ; খরপত্র_ 
বোম্বে; সোয়ে--মহারাষ্টর; নেগু--কণাট ; টেগা--কাণগুর ; চিংজাও--আস৷ম ; 
সিঙ্ধু_উৎকল ; টেক্ক,__তামিল ; টেকুচেট,, পেড্ডাটেকু---তেলেগু ; টেক্ক'--সালয় । 
শাকঃ ক্রকচপত্র ঃ স্তাৎ খরপত্রোহতিপত্রক 21 
মহীসহ £ শ্রেষ্ঠকান্ঠ £ স্থিরসারো। গৃহক্র্গ 2 ॥ 
শাকস্ত সারকং প্ৰোক্তং পিত্তদাহশ্রামাপহম্। 
কফসং মধুরং কুচ্যং কষায়ং শাকবন্ধলম্‌ ৷ 
রাজনিঘণ্ট,। প্রভদ্রাদিবর্গঃ । 
নামপর্বযায় শাক, ক্রকচপত্র, খবপত্র, অতিপত্রক, মহীসহ, শ্রেষ্ঠকাষ্ঠ, স্থিরসার এবং 
গৃহক্রম_এইগুলি নাম। 


গুণপর্ধ্যায় £-শাক-__মলনিঃসারক, পিত্ত, দাহ ও শ্রমলাশক। শাকছাল--কফনাশক, 
মধুররসঃ রুচিকারক, বিপাকে কায় ৰূস। 


৯১৬ 


জন্মস্থান £--মধ্যভাৱত, দক্ষিণাত্য, ব্ৰহ্মদেশ, উটন্য।, বঙ্গদেশ, হুগলী, হাওড়া, বদ্ধমান, 
২৪-পরগণায় বাগানে ও রাস্তার ধারে রোপণ করে। বোটানিক্গার্ডেন, শিবপুন্ধে 
বহু গাছ আছে। 


বর্ণনা ঃ--বড়গাছ, ৮*-১৫* ফুট উচ্চ হয়। বসন্তে পাতা পড়িয়া যায় । পত্র প্রায় ১২ ইকি 
লম্বা হয়, ডিম্বাকত, স্থানে স্থানে বদ৷৷ অগ্রভাগ সরু, উপর্রভাগ কর্কশ, নিয়ভাগ 
ধূসরবর্ণ অথবা পীতাভ লোমাবৃত। প্রধান শিরা ৮-১০ জোড়া । ফুল ছোট 
অনেক হয়। পুষ্পদণ্ডে বন শাখা হয়, উহা ১-৩ ফুট লম্বা। ফুলের বহিৰ্ব্বাস & ইঞ্চি। 
সুক্ম লোমযুক্ত, পাপড়ি & ইঞ্চি। পুষ্পস্তবক শ্বেতবর্ণ লোমযুক্ত, ৪ ভাগে বিভক্ত | 
ফলের ব্যাস উ ইঞ্চি, ৪ আগে বিভক্ত । ফলের আচ্ছাদন নরম লোমাবৃত। বধার 
সময় ফুল ও শীন্ের সময় ফল্‌ হয়। 


ব্যবহাৰ্য অংশ £--কাষ্ঠ । 


মূলগ্রন্থাংশর ওঁষধাৰ্থে ব্যবহার £__সেগুণকাঠের গুড়া মাথায় প্রলেপ দিলে মাথাধবা আরাম 
হয় ও আঘাত জনিত ফুলায় প্রলেপ দিলে উহার রক্ত সরাইয়া দেয়। ইহা! সেবন 
করিলে অক্ রোগে পেটজালা নিবারণ করে। ইহ! ক্রিমিনাশক। সেগুন বীজের 
তেল মাথায় মাধিলে কেশ বদ্ধিত হয় এবং গায়ে মাখিলে চুলকানি আরাম হয়। 
কাঠের ছাই চক্ষের পাতায় প্রলেপ দিলে দৃষ্টিশক্তি বাডাইয়! দেয়। সেগুপ ফুল মূত্রকর ; 
Dr. Gibson বলেন, ইহার বীজেরও এইগুণ আছে ( Dymock, 11১ 61 )। 
বর্যাদেশে ইহার কাষ্ঠ হইতে নিষ্কাশিত তৈল বাণিশের কাজে ব্যবহৃত হয়। কঙ্কন 
দেশে ইহার 12: ঘায়ে ব্যবহৃত হয় ( Jour. 45180. Soc. Bengal, i, 170 )। 
Dr. [২৪৪৫০ বলেন, ইহার কচিপাতা হইতে বেগুনে বঙ প্রস্তুত হয়। সেগুণের Tar 
কোন কাষ্ঠে বা কোন দ্রব্যে লাগাইলে উহাতে ‘উই’ ধর্বেন৷ ( Dymock ) ৷ 


Glossary £-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
কান্ঠ £--গুঁড়| করিয়া মাথার প্রলেপে মাথায় ভীষণ যুণার আরাম হয় এবং আঘাত 
জনিত ফুলায় উপকারী । অগ্রিমান্দ্যে আভ্যন্তরিণ্‌ প্রয়োগে উপকারী । পেটের 
জ্বালায় উপকারী এবং ক্রিমিনাশক । 
কাষ্ঠের ছাই £_-চোখের পাতার ফুলায় উপকারী । 
ছাল 2 _সঙ্কোচক । 
বীজের তৈল :- মাথায় মাথিলে চুল বদ্ধিত হয়। চুলকানিতে উপকারী । 


Fig ৮0029095015 i. 10, t, 6, Rbeede, Hort. উজ], ix, (, 27 
Bedd., Fl. Sylv., t. 260 ; Kirtikar & Basu, Ind. Med. চ1., t. 735. 

Ref :—F. B. ],, iv, 570 ; Roxb., Fl. Ii, 600; B. P., ii. 929; Prain, H. 
H., 260. 


৯১১ 





463. Tectona grandis Linn. ( সেণগুণ ) 


Genus—PREMNA Linn. 
464. P. integrifolia Linn. (ভূতভৈরবী ) 


ভাষানুসারী নাম $--গণিকারিকা, অগ্নিমস্থ--সংস্কৃত; ভূতভৈরবী, গণিয়ারী, আন্গান্ত-_ 
বাংলা ; অরণী, গণিয়ারী--ছিন্দি ; থোকএরণ, নরুবল- মহারাষ্ট্র , অবণী_ গুজরাট ; 
নক্লবন-_কৰ্ণাট ; অগ্নিরথ--উৎকল ; গণিয়রী-_-আসাম ; সিহিন্‌মিদি--পিংস্তুম; 
মুগ্লি--তামিল ; চিবিনেন্ুচে্, ঘেবু-নেল্লী, নেলিচেট,তেলেগু। 
অগ্নিমন্থোহগ্নিমথনঃ ভর্কারী বৈজয়স্তিকা। 
বন্ধিমস্থোহরণী কেতুঃ গ্রীপণী কর্ণিকা জয়| ৷ 
নাদেরী বিজয়াংনন্ত| নদী যাবৎ ত্রয়োদশ ৷৷ 
তর্কারী কটুরুত্কা চ ভিস্তগাহনিলকফাঁপহা!। 
শোফল্লেগ্নাগিমান্দ্যার্শে। বিড. বন্ধাশ্মাননাশনী ৷৷ 
| রাজনিঘণ্ট,£। প্রভদ্ৰাদিবৰ্গঃ । 
নামপৰ্য্যায় £--অগ্নিমন্থ, অগ্নিমথন, তর্কারী। বৈজয়স্তিকা, বহিমন্থ, অরণী, কেতু, শ্রীপণী, 
কণিকা, জয়া, নাদেয়ী, বিজয়া, অনন্তা নদী-_এই তের্টি নাম । 


৯১২ 


গুণপর্যযায় ১--অগ্নিমস্থ--কটুরস, উষ্ণবীধ্য, বিপাকে তিক্তরস, বায়ু ও কফনাশক। শোখ, 
শ্লেগ্না, অগ্নিযান্দা, অৰ্শ, বিবন্ধ, ও আধ্বান ( পেটফাপ! ) নাশক । 

জন্মস্থান £--হৃন্দৰ বন; ভারতের সমুক্রতীববত্ত স্থান; বোশ্বাই, শ্রীহট্ট ; বোটানিক্‌ গার্ডেন, 
শিবপুর । 

বণনা ঃ-_সবুজগত্ৰাচ্ছাদিত কণ্টকময় উদ্ভি, ১*-১২ ফুট উচ্চ হয়। ছাল পাতলা, ফিকে 
পীঁতবর্ণ, কাষ্ঠ ফিকে ধূদর বৰ্ণ। পত্র ৩-৪ ইঞ্চি লম্বা, ডিম্বাকৃতি। বৃস্তদেশ গোলাকার, 
কিনারা কত্তিত। পুষ্পদণ্ডে ঘন ঘন ফুল হয়। ফুল ছোট, কোমল লোমযুক্ত, ফিকে 
পীতাভ সবুজবৰ্ণ। পুংকেশর ৪টি, দুইটি বড় ও ছুইটি ছোট। ফল ই ইঞ্চি; বীজ 
মটৰ কলায়ের মত। জৈ]ষ্ঠ ও আষাঢ় মাসে ফুল হয় এবং ভাত্র মাসে ফল পাকে। 

ব্যবহার্য অংশ :_ পত্র, শিকড় ও ত্বক্‌। মারা. ৫-১* তোল 


বৈদ্যকে অগ্নিমন্থের ব্যবহার ৷ 


চরক £-_জর্শে গণি রী পত্র-_মর্শের বেদনায় আর্ত রোগীকে তৈল মদ্দন করাইয় ঈষদুষঃ 
গণিয়ারী পত্র কাথে অবগাহন করাইবে (চিঃ ৯ অঃ )। 

নুশ্রচত :--(১) ইক্ষুমেহে গণিয়ারীর মূল ও কাণ্ডব্বক্‌--ঘাহার ইন্ুমেহ হইয়াছে তাহাকে 
নানগাধীর মূল বা কাওতকের কাখ পান করাইবে (চিঃ ১১ অ:)। (২) চক্ষু 
কামিত্বে গণিয়ারী মূলত্বক্‌--অসনের সারবান কাষ্ঠ ৮ তোলা, গণিয়াম্মী মূলের ছাল 
৮ তোলা উত্তম রূপে কুটিত করিয়া আট সের জলের সহিত ক্কাথ প্রস্তুত করিবে__ 
চারি সের অবশিষ্ট থাকিতে নামাইয়। বস্ত্রপৃত করিয়া উহাতে দুই সের পরিপুষ্ট 
মাধকলায় সিদ্ধ করিবে । সিদ্ধ হইবার কালে উহাতে চিতার মূল চূর্ণ ২ তোলা 
এবং আধসের কাচ। আমলকীর রদ প্রদান করিবে। মাষকলায় বেশ সিদ্ধ হইলে, 
নামাইয়া শীতল হইলে, মধু ও দ্বৃঙলহ, বলাহ্থদারে ভোঙ্গন করিতে দিবে। লবণ 
পরিত্যাগ করিবে । মাষকলায় জীৰ্ণ হুইলে, মুগ ও ৬ এলকীর যুঘ প্রস্তুত করিয়।, 
এই যুষের সহিত দ্বত মিশ্রিত অন্ন বিনা লবণে ভোজন করিতে দিবে ( চিঃ ২৭ অঃ )। 

হারীত ২__বাতব্রণে গণিয়ামীমূল-_মাতলুঙ্গ ও গণিয়ায়ীর মূল কীজিতে পেষণ পূৰ্ব্বক 
বাতব্রণে প্রলেপ দিবে ( চিঃ ৩৫ অঃ ) | 

চক্রদত্ব £১) বসামেহে গণিয়ারী মূলতক্‌--বসামেহী গণিয়ারী যূলত্বকের ক্কাথ পান 
করিবে (প্রমেহ চিঃ) । (২) শীতপিত্তে গণিয়ায়ীর মূল--পিষ্ট গণিয়ারী মৃলত্বক্‌ 
গব্যুতের সহিত সপ্তাহ কাল পান করিলে, শীতা"ও, উদদ্দি, ও কোঠ নিবৃত্তি পায় 
( শীতপিত্ব উদদ__চি:)। (৩) শ্থৌল্যে গণিয়ায়ী মূলত্বক---গণিয়ায়ী মূলত্বকৃ কৃত 
ক্কাথে শিলাজতু প্রক্ষেপ দিয়া পান করিলে, অতি স্থূল ব্যক্তি রুশ হইয়া থাকে 
(স্থৌল্য--চিঃ ) । 

মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £--ইহার শিকড় তিক্ত, পাকস্থলীর দোষ নিযারক, 
জ্বৱনাশক, সৰ্বাঙ্গীন শোথ নিবারক ও আমবাতে হিতকর। পত্রের বস ক্ৰিমিনাশক। 


৯১৩ 
১১৫ 


[21০46 বলেন ইহার পত্রের কাথ পেটফাপ! নিবারুক এবং শিকড়ের ক্কাথ 
বলকারক। ইহার পত্র গোলমরিচের সহিত বাটিয়া খাইলে সর্দি ও জর আরাম হয়। 
সমগ্র গাছের ক্কাথ বাত ও স্নায়বিক গৌৰ্ব্বপ্য নাশক ( Atkinson ) | ইহার শাখ। ও 
পত্র একত্রে পেষণ করিয়া কাথ প্রস্তুত করিয়া সেই কাথে বাতস্থান ধৌত করিলে উহ? 
শীঘ্ৰ আরাম হয়৷ 


105885 - সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
মূলের কাথ ১--হৃদ্য, অগ্,ঙ্দীপক এবং যকৃতের দোষে উপকারী । 
গাছের কাথ £--বাতে এবং নিউর্যালজিক্‌ বেদনায় উপকারী । 
পাতা £_-পিপারমেন্টের সহিত বাটিয়া বাবহারে ঠা! লাগিলে এবং জ্বরে উপকারী । 
পাতার কাথ £_স্োল্য রোগে উপকায়ী--বাঞনের সহিত ব্যবহারে অগ্ননদ্দীপক ও 
উদরাগান নাশক। 

মন্তব্য £--চরক, অনুবাসনোপগ, শোথহর এবং শীতপ্রশমন বর্গে এবং স্মুঞ্ৰুত বরুণাদি ও 
বীরতর্ববাদিগণে গণিয়ায়ী পাঠ করিয়াছেন। কোন কোন দেশে, বাতরোগীর শাকার্থ 
গণিয়ায়ী পত্ৰ ব্যবহৃত হুইয়া থাকে । 


Fig.— Wight. 155 t. 1469 ; Kirtikar & 9850. Ind. Med. Pl, ৮" 736. 
Ref. —F.B.IL., iv, 574; Roxb. F. L, iii, ৪1; B.P., ii, 830 ; Watt, iv, 
570 ; Prain, H.H., 261, Kurz, For, Fl,, 11,263, 


হ) ঠেস 





সু 


464. Premna integrifolia Linn. ( তু ততৈরবী ) 


৯১৪ 


465. P. herbacea Roxb. (ভুইজাম ) 
P. herbacea (Roxb) Moldenke. 


ভাষানুসারীনাম £__ভূমিজমব,_সংস্কত) ভূইজাম--বাংল! ; ভাৱাঙ্গী-_হিন্দি; ক্ষুতজঘু, 
গন্ধ ভাবাঙ্গী--মহারাষ্টর; কিরুনেরিলু_কর্ণাট ; কাদামেট--সাঁওতাল ; সিরুভেকু-_ 
তামিল ; কুরানিষ্লি, নলাদিরেদু--তেলেণ্ড। 
অঙ্য| চ ভূমিজন্,হ্‌ প্ৰফল| ভূজবন্ল ভা. তৃস্বা। 
ভূজস্ব শৰ'মরেষ্ট৷ পিকভক্ষ| কান্ঠজন্ব.শ্চ ৷৷ 
ভুমিজন্ব, ১ কষায়| চ মধুর শ্ৌ্মপিত্তসুৎ ৷ 
হু! সংগ্রাহি হৃৎকণ্ঠ দোষী ৰীৰ্যপুষ্িদ| ৷৷ 
রাজনিঘণ্ট 2। আজ্াদিবগঁঃ । 
জামপর্ধ্যায় :--ভূমিজত্ব,, হফল1, ভূঙ্গবল্নভা, হ'ব, ভূজন্ব , ভ্রমরেষ্টা, পিকভক্ষা ও কাষ্ঠজস্ব, 
এইগুলি নাম। 
গুগপর্ধযায়-_ভূমিজম্ব,_মধুর কণায় রদ, পিত্ত ও শ্লেগ| নাশক, হন্ত, মলসংগ্রাহক, হৃদ্ৰোগ 
ও কঠরোগ নাশক। বীধ্য এবং পুষ্টিদায়ক। 
জগ্মস্থান £--পশ্চিবঙ, বিহার, ছোটনাগপুর, উত্তরবঙ্গ, কুমাযূন ও ভূপালে জন্মে 1 
বণনি| £--গু'ড়িহীন গুল্স। পুষ্পিত শাখা ১-৪ ইঞ্চি। পত্র ৪ ইঞ্চি লম্বা, ২-৩ ইঞ্চি চওড়া ৷ 
লোমযুক্ত শিবা ৫টি। পুষ্পদও ১-১ ইঞ্চি ; পুষ্পস্তবক উ ইঞ্চি, সবুজের আভাযুক্র 
শ্বেতবর্ণ, গলায় লোম আছে। ফলের ব্যাস ঠ ইঞ্চি। গোলাকার, পাঁকিলে রুষ্ণবর্ণ 
হয়। শিকড় কাকের পালকের মত মোটা, ইহাতে শক্ত শক্ত গাইট আছে। গ্রীঘ- 
"কালে ফুল ও বর্ষার সময়ে ফল হয়। 


ব্যবহার্য অংশ 2--মূল ৷ 


মুলগ্ৰন্থাংশের ওধধার্থে ব্যবহার ই সাওতালেরা ইহাৰ শিকড় ঝতে ব্যবহার কৰে 
( Rev. A. Campbell ) 1 Clerodendron Serratum গাছের সহিত অনেকটা 
সাদৃশ্য আছে। ভারতের বহুস্থানে 0. 56191) গাছকে ভূইজাম বলে। 0. 
serratum গাছের শিকড় কতক পরিমাণে শ্বেতবর্ণ, উহার ব্যাস ১ ইঞ্চির অধিক হয় 
না। ইহার শিকড়ের রস ও আদার রস গরম জলের সহিত ব্যবহার করিলে হাঁপানি 
আরাম হয়। 

বিটি ২ সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
মূল $--আভাস্তৰিণ, ব্যবহারে বাতে উপকারী । 
গাছ ঃ--কীক্্‌ড়া বিছার দংশনে এবং সর্পদংশনে উপকারী । 

Fig :-018, 10. t, 447 ; Kirtikar & Basu, Ind., Med. PI: (, 738A. 

Ref :—F.B.IL, iv, 581; Roxb., F.L,iii, 80; B.P., ii, 831; 


৯১৫ 





৯1 ৮ SAA 
465. Premna herbacea Roxb. ( ভূইজাম 


Genus—VITEX Linn. 
466. V. negunda Linn. ( নিশিন্দ| ) 
ভাষানুসারী নাম £-_নিগুগ্ডী--সংস্কৃত ; নিশিন্দা--বাংল|: শঙ্ালু--হিন্দি; লিলুর-_ 
মহারাষ্টর; নাগোদ!--গুজরাট ; পচতিয়া-মারব ; বিলীয়নচ্চি, নচ্চি-নিৰ্ণাচি 
তামিল; বোবিল্লি, তেল্লাৰডিল্লি, সিন্ধুবাৰ্বায়--তেলেণ্ু | 
সিদ্ধুবারঃ শ্বেতপুষ্পঃ সিন্ধুকঃ সিন্ধুবারকঃ। 
সুরসাধনকে। নেতা সিদ্ধকশ্চাৰ্থসিদ্ধকঃ ৷ 
সিন্ধুবারঃ কটুপ্তিক্তঃ কফবাতক্ষয়াপহঃ। 
কুম্ঠকণ্ড,তিশমনঃ শূলহৃৎকাসসিদ্ধিদঃ ॥ 
রাজনিঘণ্ট,ঃ। শতাহবা দিবর্গঠ। 
নাম পৰ্য্যায় :--পিন্ধুবাৰ, শ্বেতপুষ্প, সিন্ধুক, সিন্ধুবারক, স্থরসাধনক, নেতা, সিদ্ধক, অর্থসিদ্ধক 
এই ৮টি নাম। ন : 
গুণপর্য্যায় $--সিন্ধুবার- -কটুতিক্ত রস, কফ বায়ু ও ক্ষয়রোগ নাশক, কুষ্ঠ, কগুংলাশক, 
শূলসাশক ও কাসনিবারক। 
৯১৬ 


জন্ুস্থান ১$_ সমগ্র ভারতবর্ষ, ছোটনাগপুর, বিহার, সুন্দরবন, উত্তরবঙ্গ, হুগলী, হাওড়া, 
বর্ধমান, বাকুড়া জেলার জঙ্গলের ধারে ও বেড়ায় জন্মে। সুন্দরবনের পশ্চিমাংশে প্রচুর 
জন্যে। 


বনি! £_ ছোট থুন্মজাতীয় উদ্ভদ, ৩ ফুট উচ্চ হয়। ইহার পত্র শরৎকালে পড়িয়া যায়। 
উদ্ভিদ অতিশয় সৌগন্ধযুক্ত। পত্র ও পুষ্পদণ্ড শ্বেত ও ধূসর বর্ণ, লোমাবৃত। ত্বক্‌ 
পাতলা, ধৃসরবর্ণ, কাষ্ঠ ধূদরের আভাযুক্ত শ্বেতবর্ণ | পত্রিকা ৩-৫ট| হয়] সাধ রণত: 
ত্রিপত্রিকা বিশিষ্ঠ। পত্রিকা লম্বাকৃতি, ১-৫ ইঞ্চি লদ্ব| ও &-১& ইঞ্চি চড়া । নিয়ে 
ধৃূনরবর্ণ লোম আছে। ফুল ছোট, পুষ্পদণ্ড ১২ ইঞ্চি লম্বা। বহ্র্বাস স্য-& ইঞ্চি, 
€টি পাতাযুক্ত। পুংকেশর ৪টী, গর্ভকেশর ২-৪টি ঘর বিশিষ্ট। ফলে শখস আছে, 
ব্যাস উ-ই ইঞ্চি, গোলাকার, পাকিলে রুষ্তবর্ণ। ফলে সচরাচর ওটা বিভাগ আছে। 
বৎসরের প্রায় সকল সময়েই ফুল ও ফল হয়। 
নিঘস্ট,কারের মতে নিগু'ণ্ডী ২ প্রকার, কৰ্ত্তরীনিগুভ্ী ও বননিগুণ্ডী। প্রথমোক্তটির 
পত্র অরহর পাতায় ন্যায়, পত্রের নিম্নভাগ শ্বেতবর্ণ, ফুল বেগুনে ফিকে নীলবর্ণ অথবা 
নীলাভ শ্বেতবর্ণ। অপরাপর সংস্কৃত লেখকেরাও নিরগুণ্ডী ছুই প্রকার বলিয়া বর্ণনা 
কবিযাছেন একটাকে Vi৷ex 0110118 অথবা সংস্কতে সিন্দুরায় বলে--ইহার ফুল ফিকে 
নীলবৰ্ণ এবং ফল নীলবর্ণ। 


ব্যবহার্য অংশ :--পত্ৰ, মূল। মাত্র/__পত্ররস ১-২ তোলা; মূলত্বক্‌ - ১-৪ তৌলা। 


বৈষ্তকে সিন্ধুবারের ব্যবহার। 


চরক, ঃ--দৰীকিরদষ্টে সিন্ধবার-_ফণাধারীসর্প কর্তৃক দষ্ট ব্যক্তিকে শ্বেত নিশিন্দার মূলত্বক্‌ 
পেষণ-পূর্বক শীতল জলে? সহিত পান করাইবে (চিঃ - অঃ)। 


সুশ্ৰুত :_-রক্তপিত্তে সিন্ধুবার_-রক্তুপিত্তরোগী দ্বত ভণ্জিত নিসিন্দার পত্র ভোজন করিবে 
(উঃ ৪৫অঃ)। 

চক্ৰদত্ত ঃ--কফজ্বরে সিন্ধুবাৱ--শ্বেত নশিন্দার পত্রের কাথ পিপ্পলী চূৰ্ণ যোগে পান করিবে | 
ইহ৷ কফজ্বর, জ্ঘ| বলহীন এবং কর্ণ আচ্ছাদিত হইলে হিতকর। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ১--নিশিন্দার শিক" বলকারক, শ্লেয়ানিবারক ও স্বর 
নাশক ৷ পত্র সৌগন্ধযুক্ত, বলকারক ও ক্রিমিনাশক। পাতার ক্কাথ গোলমরিচের 
সহিত পান করিলে সদ্দিজ্বর, মস্তকভাএ ও কানে তালা লাগা আরাম হয়। বালিশের 
মধ্যে ইহার পত্র দিয়! শয়ন করিলে মাথাধরা ভাল হয়। পত্রের রস ক্ষতের পোকা! 
নাশ করে এবং পূ'জ বাহির করিয়া দেয়। পাতার রসের তৈল ক্ষতের শোথ আরাম 
করে ( Dutta. Hind. Met Med. 219 )। 


৯১৭ 


সমূলপত্রাং নিগুস্তীং গীড়রিত্বা রসেন তু 

তেন সিদ্ধং সমং তৈলং নাড়ীদুষ্টব্ৰণাপহম্‌ ॥ 

হিতং পামাপচীনাস্ত পানাভ্যজ্জ্বল নাবনৈও। 

বিবিধেষু চ স্ফোটেষু তথা সৰ্ব্বত্ৰণেষু চ ৷ চক্ৰদত্তঃ । ৃ 
Dr. Fleting বলেন যে, ইহার পত্ৰ দারুণ গেঁঢে বাতের ফুলা কমাইয়। দেয় এবং 
গণোরিয়া জনিত অঙ্গপ্রৰতাঙ্গের গাইট ফোলায় হিতকর। যহীশুর দেশের লোকের 
জর, শ্লেশ্া এবং বাতরোগে ইহার ভাপর! দেয়। Dr. Roxburgh বলেন ইহার 
পাতার কাথে স্নান করিলে স্ত্রীলৌকদের স্থতিক| রোগ নিরাময় হয়) Anislie 
বলেন, মুসলমান বৈশ্যেরা ইহার শু পাতার ধূম (তামাকের ন্যায়) ব্যবহার 
করিলে মাথাধরা ও স্দিত্বব আরাম হয় বলিয়া নিৰ্দেশ ‘দেন। ইহার শুফল ক্রিমি 
নাশক ( Pharm. Ind. iii. 74 ) |} 
কঙ্ষপদেশে ইহার পত্রের রস, তুলসীপত্ৰ ও কেন্তরিয়া (clip 3168) পাতার 
রস এবং যোয়ান একত্ৰে ভিজাইয়! তৎপরে উত্তমরূপে বাটিয়া ৬ আন৷ পরিমাণে 
বাতে ব্যবহার করে। 
ইহার রস ই তোলা পরিমাণ স্বত এবং গোলমরিচ যোগে ২ তোলা গোমুত্রের মহিত 
প্রত্যহ প্রাতে ব্যবহার করিলে দারুণ প্লীহা বৃদ্ধি আরাম হয় (Dymock )। 
পত্র অল্প দ্বতের সহিত মিশাইয়া প্রলেপ দিলে ফোড়া আরাম হয় (চরক)। 
নিশিন্দা পাতার রে পক্ত্বত কফনাশক। ইহার পাতার রস, সৈন্ধব লবণ ঝুল ৪ 
পুরাতন গুড়ের সহিত পকতিলতৈল মধুর সহিত কানে গিলে কানের পুঁজ আরাম 
হয়। ইহার মূল, ফল ও পত্রের রস গব্যত্ুতে পাক করিয়া সেইত্বত পাঞ্চ করিলে 
ক্ষয়রোগী আরাম হইয়া দিবা কান্তি প্রা হয়। 


910588:5 £-- সংক্ষিপ্ত গুগপরিচয় :-- 


পাতা-_ সুগন্ধি, রসায়ন, ক্রিমিনাশক, শুদ্ধ পাতার ধূম গ্রহণ করিলে মাথাধরায় এবং 
চোখের রোগে উপকারী। পুরাতন বাতে, গাটের ফুলা কমাইতে বিশেষ উপকারী । 
দৃষ্টিত প্রমেহে ব্যবহৃত হয়। 
মুল £_ লেন্স! নিঃদারক, জরপ্ন, বলকারক। 
পাতার শ্বাস £--এই কাথে স্নান করিলে স্ত্রীলোকদিগের স্থৃতিকারোগ আরাম হয়। 
শু্কল-_ক্রিমিনাণক। 

মন্তব্য :--চরক, বিষঙগবর্গে এর সুশ্ৰুত হরদারদিগণে মিন্দুবার পাঠ করিয়াছেন। 

Fig :—Wight, 15, t. 519; Rheede, Hort, Mal, ii, t. 12 3 Kirtikar 
&' Basu. Ind. Med. Pl, t. 12. 

Ref :—TF. B. IL. iv, 530 ; Roxb, F, I, iii, 70; B. P., ii, 833; Watt, vi, Pt, 
iv. 250 3 Prain, H. H., 261, 


৯১৮ 





466. Vitex negundo Linn. ( নিশিন্দা ) 


467. V. trifolia Linn. £. ( নীল নিশিল্দা) 
ভাষানুসারী নামঃ নীলসিন্দুক, শীতসহা, নীলনিগুণ্ডী--সংস্কৃত ; নীল নিশিল্দা- বংল- : 
পানি-কি-সন্ভালু-_হিন্দি; নিগুত্তী__ খোগ্ছে ; নির্নোচি '. রমুকী--তামিল ; তোঁচিলি, 
বডিল্লি--তেলেঞ্ড ; নো্ট-_মালয় ; নোচি--কাণপুব । 


সুগন্ধাহচ্যা শীতসহ! নিগুৰঙতী নীলসিল্দুকঃ। 


সিন্দুকশ্চপিক| ভূত কেশীন্দ্রাণী চ নীলিকা॥ 
কট.ষ নীলনিগুন্তী তিক্ত! রুক্ষ! চ কাসজিৎ । 


শ্লে্মশোফসমীরাত্তি-প্রদরাধ্মানহা রিণী ॥ 
গাজনিঘষ্ট,ঃ। শতাহ্বা দিব; । 


নাদপর্বার 2--হগন্ধ, শীতসহা, নিগুওী, নী... ঈিন্দুক, সিন্দুক, চপিকা, ভৃত-কেশী, ইন্দ্রাণী, ও 
নীলিকা-_-এইগুলি নাম। 
গুণপর্বার ১--নিগু-ওী--কটুর্ল, উষ্ণবীধ্য, বিপাকে তিক্তরদ, রুক্ষ, এবং কাদনাশক। 
' শ্লেগ্া, শোখ, ও বাযু নাশক | প্রদর এবং আত্মান (পেট ফাপ! ) নিবায্ক। 
৯১৯ 


জন্মস্থান ৪ মধ্য ও পূর্বববঙ্গ, চট্টগ্রাম, দক্ষিণ ভাৱত, ব্ৰহ্মদেশ; হুগলী, হাওড়া, বর্ধমান ও 
বাকুড়া। 

বৰ্ণন| £--ছোট গুন্সজাতীয় উদ্ভিদ, ত্ৰিপত্ৰযুক্ত, কাণ্ডে বৃন্মলোম আছে। পত্রিকা ছোট, 
সৌগদ্বযুক্ত, ১-৩ ইঞ্চি, ডিম্বাকৃতি, লঙ্বা। কৌটা ১ ইঞ্চি লম্বা, পুষ্পদণ্ড সরল, শ্বেত" 
লোমদ্বারা আবৃত, ১-৪ ইঞ্চি লম্ধ।। ফুল ফিকে নীলবর্ণ। ফল কৃষ্ণবৰ্ণ, ব্যাস ই ইঞ্চি । 
তামিল দেশে ২ প্রকার নিশিন্দাকে পুং ও স্ত্রী বপিয়া বর্ণনা করে। উভয়বিধ নিশিন্দাই 
তাহারা ওুষধে ব্যবহার করে। শীতের শেষে ফুল ও ফল হয়। 

ব্যবহাৰ্য্য অংশ 2- পত্র, মূল । 

মূলগ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার £__উভয়বিধ নিশিন্দার গুণ একই। নিশিন্দা মৃত্ৰকর, 
স্নায়ুমগুলের এবং মস্তিষ্কের যন্ত্ৰণা নিবারক এবং প্রথম রজঃ নিঃসারক | ইহার ক্কাথে 
আন করিলে বা সেঁক দিলে Beri-beri আরাম হয় ও পায়ের হাতের জ্বালা কমিয়। 
যায়। ইহা Beri Beri রোগের একটি চমৎকার এবং মূল্যবান বধ । 
ইহার পত্র স্্রীলোকদের প্রসবের পরে স্থৃতিকায় উপকারী । ইহার ফুল মধুর সহিত 
খাইলে বমন ও পিপাসার সহিত স্বর আরাম হয়। ইহার ফল খতুনাশ রোগে 
হিতকর। 
ফণাধারী সর্পের বিষ আরাম করিবার জন্য মূলের ত্বক পেষণ করিয়া! শীতল জলের সহিত 
রোগীকে পান করাইবে। (চৰক )। 
ইহার পত্র স্বতের সহিত ভাজিয়া খাইলে রক্তাপিত্ত আরাম হয়। পাতার ক্কাথ 
পিপুল যোগে পান করিলে কফ ও জর আরাম হয় ( ভাবপ্রকাশ )। 
Vitex 06007001825 Wall নামে এক জাতীয় নিশিন্দা Black Water জরে 
বিশেষ ফলপ্রদ বলিয়া অনুমিত হয়। 4১559 অঞ্চলে ইহার রস উক্ত রোগে সচরাচর 
ব্যবহৃত হয় । রাজা বাহাদুর যণিলাল সিংহ বায় ইহার ব্যবহারে বিশেষ ফল পাইয়া 
একটি পুস্তিকা লিখিয়! ইহার বহুল প্রচারের জন্য চেষ্টা করিতেছেন । 08091 সাহেব 
কিন্তু এই ধের বিশেষ গুণ সম্বন্ধে সন্দেহ করেন ৷ 

(51995875 2--সংক্ষিপ্ত গুণপরিচয় $ 
পাতা £--বাতের বেদনায় এবং মচ কানো ব্যাথায় বাহ প্রয়োগে উপকারী । বালিশের 
মধ্যে পাতা পুরিয়। ব্যবহার করিলে চোখের রোগ এবং মাথাধর| আরাম করে। 
ফুল ঃ--জবের সহিত বমি ও প্রকট পিপাসা থাকিলে, মধু সহ ব্যবহারে উপকার হয়। 
ফল ঃ--ৰতুনাশক রোগের বক্ষে হিতকর । 

Fig :—But. Mag., t. 2187 ; Kittikar & Basu, Ind. Med PI, t, 7 40 B ঠা 
Rumph, ৰ ম্‌ t 18. 

Ret :—F. B ৰ ৰ: 83; ্ F.L,iii, 69; B.P., ii, 833; Prain, 











ALN A 


467, Vitex trifolia Linn. £. (নীল নিশিন্দ৷ ) 


Genus—GMELINA Linn. 
468. G,. arborea Roxb. (গামার) 


ভাষাদুসারীনাম £__গাস্তারী, কাশ্বরী--সংস্কৃত ; গামার-__বাংলা ; গামা'র, খম্বাৱি--হিন্দি ; 
'সীবমণি, সীবণগস্ভারি__মহারাষ্ট্র; সীবমণ-কর্ণাট ; শবন্ত-_গুজরট ; গমারি-- 
আরব ; গুমাদি, গম্ভাৱি, সাম্লাগ্দ্ধ.টি- চট _তেলেণু । 
স্তাৎ কাশ্মর্য্য: কাশ্মরী কৃষ্বৃন্তা 
হীরা ভদ্র! সৰ্বতোভত্ৰিকা চ। 
ট্রীপর্ণা স্তাৎ গিন্ধুসৰ্ণা স্বুভদ্ৰ 
কম্ভারী সা কট ফল| ভদ্রপণী ॥ 
কুমুদ! চ গোঁপভদ্র! বিদারিণী ক্ষীরিণী মহাভদ্ৰ! ৷ 
মধুপণী স্বভদ্ৰা কৃষ্ণা শ্বেতা চ রোহণী ঠি; ৷ 
স্ুলত্বচা মধুমতী সুফল! মেছিনী মহাকুমুদ। 
স্মদৃঢ়ত্বচ| চ কথিত বিজ্ঞেয়োনাত্রংশতিনন্নাম্‌ ॥ 
কাশ্মরী কটুক1 তিক্ত| গুরুষ্চা কফশোফমুত । 


জিদোষবিষদাহার্তি_জরতৃকাঅদোষজি€ ॥ 
রাজনিঘণ্ট, । প্রভত্রা দিবরগঠ। 


৯২১ 
১১৬ 


নামপৰ্য্যায় ১--কাশ্মধ্য, কাশ্মমী, কৃষ্ণবৃস্তা, হীরা, ভদ্ৰা, সর্বতোভদ্রিকা, শরপণী, 
স্থভতদ্ৰ', কম্ভতারী, কট.ফলা, ভগ্ৰপণী, কুমুদা, গোপভঞ্জা, বিদারিণী, ক্ষীবিণী, মহাভত্রা, 
মধুপণী, স্বভদ্রা, কৃষ্ণ, শ্বেতা, ৰোহিণী, গৃষ্টি, সুলত্বচা, মধুমতী, সুফল, মেদিনী, 
মহাকুমুদা, স্থদৃঢ়ত্বসা- এই উনব্রিশটি নাম । 


গুণপর্ধ্যায় £_-কাশ্বরী--কটুতিক্তরস, গুরুপাক, উষ্ণবীধ্য, কফ এবং শোথ ' নাশক। 
ত্রিদ্নোষ নাশক, বিষদোয, দাহ, জর, তৃষণ।, ও বক্তদোষ নাশক । 


জন্মস্থান £__ ছোটনাগপুর, পশ্চিম ও মধ্যবঙ্গ, চট্টগ্রাম, বোটানিক্‌ গাৰ্ডেন, শিবপুর । 
হুগলী জেলার গোঘাট অঞ্চলে দেখা যায়। বাঁকুড়া জেলায় গচুর গাছ আছে। 


বর্ণনা £_-কাটাশৃন্ত গাহ, ৫*-৬* ফুট উচ্চ গ্ৰীষ্মকাল পাতা পড়িয়া! যায়। পত্রের বৃস্তদেশ 
হৃংপিগডাকুতি। নৃতন পাতার সহিত ফুল হয়। পত্র » ইঞ্চি লম্বা, ৬ ইঞ্চি চওড়া, 
লোমবুক্ত, বোটা ৩ ইঞ্চি। ফল ইন ইঞ্চি, গোলাকার, ডিম্বাকুতি, ফলে ২-১ টা বীজ 
হয়। ফল পাকিলে লেবুবং ও পীত বর্ণ বিশিষ্ট হয়। ইহা দশমূল পাচনের একটি 
মশলা। শীতের পরে ফুল এবং জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে ফল হয়। 


ব্যবহার্য অংশ £--পত্ৰরস, মূল । 


বৈভকে গাস্তারীর ব্যবহার। 


চরক: (১) রক্তাভিসারে গান্তারী ফল--দাড়িম রস যোগে অম্ীকৃত এব্রং শর্করা 
যোগে মধুরীক্ৃত, গাস্তারী ফলের যুষ রক্তাতিসাৰী পান করিবে (চিঃ ১* অ:)। 
(২) গর্ডেশুক্ষে গান্তারীফল £__গাস্তারীফল যষ্টিমধু এবং চিনির সহিত সিদ্ধ দুগ্ধ পান 
করিলে, শীর্ণ শিশু কিন্বা বায়ু কর্তৃক শুষ্কীকৃত গৰ্ভ পুষ্টিলাভ করে (চি; ২৮ অঃ)। 
(৩ বাতরক্তে গাম্ভাৱী তক--ঘষ্টিমধু ও গাস্তারী-তকেয় কাখে যথাবিধি পক্ক তিল 
তৈল অভ্যঙ্গ করিলে বাতবক্ত প্রশমিত হয় ( চিঃ ২৯ অঃ)। 


জুশ্ৰুত £-- দাহতৃষ্ণাধ্বিত পিত্তজরে গাভারী ফলমজ্জা__গান্তারী ফলমজ্জার কাথ শীতল 
হইলে শর্করা প্রক্ষেপ দিয়! পান করিবে । ইহা দাহ ও তৃষ্ণাযুক্ত পিত্তন্থর প্রশমক 
(উঃ ৩৯ অঃ)। 


চক্রদত্ত :--(১) রক্তপিত্তে গান্তারী ফ্ল-_পিষ্ট গাস্তারীফল মধুর সহিত লেহন করিলে 
বক্তপিত্ত প্রশমিত হয়। শিবদাস বলেন দৈবাৎ মধুর অপ্রাপ্তি কিন্বা মধু প্রয়োগ 
অদঙ্গত হুইলে অগস্তির রদ. চিনিয় জল, কিম্বা কদলীপুষ্পরমের সৃহিত সেব্য 
(ক্বক্তপিত্র-চি:)। (২) শীতপিত্তে গান্তারী ফল--পক, শুষ্ক, ছুষ্ধে সি গাম্ভারীফল 

“ ভক্ষণ করিলে শীতপিত্ত প্রশমিত হয়। 


৯২২ 


ভাবপ্রকাণ £-- অঙ্গুলিবেষ্টে কোমল গাস্তারী পত্ৰ --যে আঙ্গুলে আঙ্গুল হাড়া হইয়াছে 
নেই আঙ্গুলটী ৭টি কোমল গান্ভারী পত্র দ্বারা বেষ্টন করিয়া রাখিলে, আঙ্গুল হাড়া 
সত্বর নিশ্চিত প্রশমিত হয় ( ক্ষুদ্ৰরোগ--চিঃ )। 


বঙ্গসেন :--পতিতস্তনে গাম্ভাবীত্বক্‌--গাম্ভাব়ী ত্বকের কাথ ও কন্ধের দ্বারা যথাবিধি পঙ্ক 
তিলতৈলে তুল৷ ভিজাইয়৷ সেই তুলা পতিতন্তনে স্থাপন করিলে পতিত পয়োধি উখিত 
হইয়া থাকে (স্ত্রীরোগ-চি: ) 


মূল গ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £ হিন্দু বৈগ্ধশান্ত্র মতে ইহা ক্ষতের পূ'্জ নির্গত করিয়া 
দেয় ও পোকা নষ্ট করে! ইহার শিকড় তিক্ত, জরনাশক ও ধারক । গামাত্ম সর্দি 
নাশক এবং বাত ও অজীৰ্ণে" ব্যবহৃত হয় । ইহার ক্রিমিনাশ করিবার শক্তি অ'ছে 
(Watt) 


ইহার নৃতন ও কোমল পাতার রস গণোরিয়ার জ্বালা নিবারণ করে এবং সর্দি নাশ 
করে ( Dymock ) 


Glory ১- সংক্ষিপ্ত গুণপ্রিচয়:-- 


পাতার রম -- সিন্ধগ্ুণ সম্পন্ন, গণোরিয়া এবং কাসিতে উপকারী ক্ষতের পূজ 
বাহির করিয়া দেয় এবং পোক! নষ্ট করে। 


গাছ: কাক্ড়াবিছার দংশনে এবং সর্পদংশনে উপকারী । 


মন্তব্য £_ চরক, বিরেচনোপগ ও শোথহরবর্গে গাস্ভারী এবং দহপ্রশমনবর্গে গাম্ভার ফল 
পাঠ করিয়াছেন। সুশ্ৰুত সারিবাদিগণে গাভ্ভাবীফল পাঠ করিয়াছেন এবং 
ফলবর্গে লিখিয়াছেন--"দ্ৰাক্মাকাশ্মধ্যমধুকপুষ্পখৰ্জ্,,বপ্ৰভূতীনি। বক্তপিতহরাণ্যাহুগু কণি 
মধুরানি ঢু! কেস্তং বসায়নং মেধ্যং কাশ্মধ্যুং ফলমুচ্যতে ॥ ( স্থ-৪৬অ;)। পরিভাষাকার 
কিস্‌ মসের অভাবে গাস্তারী ফল ব্যবহাবের ব্যবস্থা দিয়াছেন! _ 


Fig $—Kritikar & Basu, Ind. Med. ')],, 05239 5 Wight, 1০০ t. 1470; 
Rheede, Hort. Mal., i, t. 41. 


Ref $—F. B. IL, iv, 581; Roxb.,F. L, 1{8, 84 B. P.,ii, 828; Prain, 
H. H., 260. 


৯২৩ 





453. Ganelina arborea Roxb. (গামার ) 


Genus—AVICENNIA Linn. 
469. A. officinalis Linn. ( বীন| ) 


ভাষামুমারী নাম £--তুবর|--সংস্কৃত ; ব'ণ৷|--বাংল| ; বীণ৷--হি'ন্দ ; নাল্লামাড়া--তেলেণ্ড ; 
মডাইপাট্রাই_-তামিল ; তিভার--বোস্বে ; তিয়ার--দিন্ধু । 


জন্মস্থান :_হন্দরবন, চট্টগ্রাম । 


বৰ্ণন| :--গুপ্নঙ্গাতীয় উদ্ভিদ, ২৫ ফুট উচ্চ হয়। পত্র ৩২ ইঞ্চি লম্বা, ১২ ইঞ্চি চওড়া । পত্রের 
বৃদ্ধদেশ ক্রমশ: সরু, নিয়ভাগে স্থক্ম লোম আছে। বৌটা ₹ ইঞ্চি, বহির্বাস & ইঞ্চি, 
কোমল লোমযুক্ত। পুষ্পনল 8 ইঞ্চি, পাপড়ি ডিম্বারুতি, ৪টি কিম্বা ৫টা, সকলগুলি 
সমান নহে। পুংকেশর ৪টা" পুষ্পনলের গলায় থাকে । ফল ১ ইঞ্চি ও চেগ্টা। 
গর্ভাশয় ৪ ভাগে বিভক্ত । ফলে বীজ একটি থাকে, বীজ পাকিবার পূবেই বীজ হইতে 
গাছ বাহির হয়। ইউরোপে ইহাকে Ocimum magnus ( large 15860) ও 
Ocimum patvum ( small-leaved ) বলে। বধার সময়ে ফুল ও ফল হয়। 


ধ্যৱহাৰ্য অংশ £ ---ত্বক্‌, পত্র ও বীজ । 
৯২৪ 


মূলগ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার £--ইহার শিকড় রসায়ন। অপক বীজ ফোড়া 
ফাটাইবার অন্ত পুল্টিসরূপে ব্যবহৃত হয়। মাজ্রাজ দেশে ইহা বসন্ত রোগে ব্যবহার 
করে। ইহার শিকড় ও ছাল উগ্র ( Watt, i, 336 ) । 


ইহা উত্তেজক, কৃমিনাশক ; ইহার বীজ পিত্তনাশক। গাছের রস নম্য লইলে হাচি হয় 
এবং মন্তক বেশ পরিষ্কার হয়। 


319958:5- সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
ছাল 2--সক্ষোচক। 
মূল ঃ--কামোদ্দপক। 
অপকৰীজ £_-তাড়াতাড়ি ফোড়া ফাটাইবার জন্য পুল্টিম হিসাবে ব্যবহৃত হয় । 


Fig :-—Reede, Hort. Mal.,iv, t. 45; Wight, Ic., t.1481 ; Kirtikar & Basu, 
Ina. Med. Pl., t. 748. 


Ref :—F. B. I, iv, 604; Roxb., F.Il,iii, 88; B.P., ii, 838; Watt., i, 
Pt. 5,360 ; Kurz., For, Fl., ii, 276. 





৯২৫ 


LXXIX. LABIATAE. 
Genus—OCIMUM. Linn. 
470. O sanctum Linn. (তুলসী, কৃষ্ণতুলসী ) 


ভাষানুসারী নাম £_-হরসা, মাজ্ঞৱিক৷--সংস্কৃত , তুলসী, কৃষ্ণ হুলসী-_বাংলা। তুলস'চে- 
ঝাড়-_ মহারাষ্ট্র; তৃলস-_ বোম্বে; তুলশী--তামিল , তুলসী তূলসীচেট্ট,__তামিল ; 
তুলনী-_দাক্ষাত্য ; তুলনী--মালয়। 
তুলসী স্বভগ| ভীত্ৰ৷ পাবনী বিষ্ণুবল্পভ|। 
সুৱেজ্য| সুরস। জ্ঞেয়| কায়স্থ| সুরদুন্দুভী ॥ 
স্বরভিৰ্বহপত্ৰী চ মঞ্জরী সা! হরিপ্রিয়া। ' 
অপেতরাক্ষসী শ্বাম| গৌরী ত্ৰিদশমঞ্জরী। 
ভুতত্নী পুতপত্ৰী চ জ্ঞেয়| চৈকোনবিংশতিঃ ৷৷ 
তুলসী কটুতিক্তোষণ| সুরভিঃ শ্লেত্মবাতজিৎ । 
জন্তুভুতক্ৰিমিহর| বূচিকৃৎ বাতশাস্তিকৃৎ ৷৷ 
রাজনিঘণ্ট,ঃ। কর্ৰীরাদিবগঃ। 
নামপধায় £_-হলস।, ভগা, তাত্রা, পাবনী, বিষুব্লভা, হুরেেজ্যা। সুরসা, কায়স্থা, 
স্থরছুন্দুী, স্থবরভি, বহুপত্রী, মঞ্জবা, হরিপ্রিয়া, অপেতরাক্ষপী, শ্তাম, গৌরী, 
ত্রিদশমঞ্জরী, ভূতম্মী, পৃতপত্রী__এইউ।নশটা নাম। 
গুণপর্ায় £-_তুলসী-_কটুতিক্তরস, উষ্ণবীধ্য, সুগন্ধি, প্লেন্মা ও বাধুনাশক। ভূতগ্রহ এবং 
ক্রিমিনাশক, রুচিকর এবং বায়ুনাশ কারক। সপ 
জন্মস্থান £- সমগ্র ভারতবর্ষ, প্রায় সকলস্থানে পাঁওয়। যায়। নেপাল সীমান্তে অধিক জন্মে 
বর্ণনা £--সৌগন্ধযুক্ত, গুল্সজাতীয় উদ্ভিদ । ১-২ ফুট উচ্চ হয়। কাণ্ড কখন কখন কাষ্টের 
মত শক্ত ও কোমন লোমাবৃত। শাখাগুলি উপরিভাগে সরল ও ৰিস্তৃত। পাত্র 
১:১২ ইঞ্চি লম্বা, অগ্রভাগ মোট।, বৃক্ষদেশ ক্রমশঃ সরু। বোট! ২-১ ইঞ্চি লম্বা। 
পত্রের কিনারা করাতের ন্যায় কত্তিত। পুষ্প দণ্ড নরম, ৬-৮ ইচ লব্বা। বাহ্র্বাস 
নরম, পুষ্পনল ছোট, কখন কখন বহিৰ্ব্বাস অপেক্ষা বড হয়। বাজ চেপ্টা, মহণ ও 
ফিকে লালবর্ণ। শীতের সময় ফুল ও ফল হয়। 
ব্যবহাৰ্য্য অংশ :- পত্র, শিকড ও রস। 


বৈদ্ধকে ভুলসীর ব্যবহার । 


চরক $--কফজকাসে কৃষ্ণমর়স--কৃষ্ণমুরসের বস মধুর সহিত সেবন করিলে কফঞ্জকাস 
বিনাশ পায় ( চিঃ ২২ অঃ )। 

হারীত :-নাসারোগে স্ুরল--গ্লৈন্িক নাসারোগেঁ_সুরস ও বাদক স্বরসের নস্ত হিতকর 
(চিঃ ৪১ অঃ )। 


৯৬ 


মূলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :-পত্র সগ্গিনিবারক। ইহার রস দেশীয় ডাক্তারের! 
সন্ধি ও বক্ষ:প্রদাছে ব্যবহার করেন। -পত্ররস উদরাময় নিবারক ও. শিশুদের 
পিত্ত্জনিত দোষে হিতকৰ। শুষ্কসত্ৰের গুড়া পিনশ রোগে হিতকর। শিকড়ের 
ক্কাথ ম্যালেরিয়! অরে হিতকর, ইহ! অতিশয় ঘৰ্ম্মক্ব। ইহার বজ শক্কিকর, মৃত্রযন্থ ও 
জনন যন্ত্রের রোগ নিবারক | পত্রের রস কানে দিলে কান বেদনা আরাম হয়। ইহা 
কর্ণরোগের একটা উত্তম উষধ। এই তুলসী দেবার্চনার জন্য ঘরে ঘরে রোপণ করে। 
কোন স্থানে বোল্ত। কামড়াইলে ইহার রস গিলে জালার উপশম হয় । মূল জরনাঁশক। 
তুলসীর বীজ সৰ্প বিষ নাশক বলিয়া কেহ কেহ নির্দেশ করেন। 
অধিক পরিমাণে এই গাছ বাড়ীতে থাখিলে মশা তাড়াইয়া দেয়। পাতার কাখ 
ম্যালেরিয়া নাশক ও বালকদের পাকাশয়িক পীড়া_ও যকৃত সম্বন্ধীয় পীড়ায় হিতকর। 
ইহার রস লেবুর রম সংযোগে ব্যবহার করিলে ক্রিমি আরাম হয়। শুষ্ক তুলসী 
গাছের ক্কাথ (১-১' ভাগ) সর্দি, স্বরৃভঙ্গ, বক্ষপ্রদাহ এবং উদয়াময়ে হিতকর। 
তুলদী, ক্টিকারী, ভূমিজঘ্ু ( Premna herbacea ), গুলঞ্চ, আদার সমপরিমাণ 
ক্কাথ নুইতোল| সেবন করিলে, সন্ধি ও ফুদ্ফুস সম্বন্ধ যাবতীয় পীড়া আরোগ্য হয়। 
তুলসী পাতার ক্কাথ, এলাচ গুড়! এবং ১ তোল! পরিমাণ সালেমযিছরী পান করিলে 
খাতুপু্ সাধিত হয়। ইহা! ইন্জিয়ের উত্তেদক। একতোলা৷ পরিমাণ তুলসীর রস 
প্রত্যহ প্রাতে সেবন করিলে, পুরাতন জর, রক্ত অৰ্শ, রক্ত আমাশীয় ও অজীৰ্ণ 
আরাম হয়। পাতার বস বালকদের পেটবেদন! নিবারক। এক তোলা ধস 8 তোলা 
গোলমরিচের সহিত পান করিলে সঙ্গিজনিত জর ও অবিরাম জর আরাম হয়। 
তুলদীপাতার টাট্কারস, মধু, আদা ও পেয়াজ রসের সহিত পান করিলে সদ্দি উঠিয়া 
যায় এবং ইহু। সন্দিও হাপানির পক্ষে হিতকর। তুলসীপাতা, কুলের আঁটী এবং মিছরি 

. প্রত্যেকটি ৩ আনা এবং গোলমরচ ১ আনা পরিমাণ লইয়। ছোট কুলের ন্যায় বটিক। 

প্রস্তুত ক.রয়| সেবন করিলে বমন নিরাবিত হয়। 
তুলসীব)জ ৫, অ'হফেনের ঢে'ড়ী ৪, আলকুশী ৩, গোক্ষুর ৫, তালমূলা ৪ এবং চিনি 
৬ ভাগ লইয়! ইহার গ্ত'ড়৷ ২* গ্রেণ মাত্রায় সেবন করিলে ইন্জিয় শৈথিল্য আরাম 
হয়। বীজ গোহুঞ্ধের সহিত পান করিলে বালকদের বমন ও উদরাময় আরাম হয়। 
মাত্রা ১ বংসরের বালকের জন্য ২-৩ গ্রেণ দিবসে ৩৪ বার সেব্য। 


Glossary ১-- সংক্ষিপ্ত গুণ-পরিচয় :-- 


পাত৷ ১ শ্লেমানিঃসারক ; . 

পাতার. রষ £__অগ্রৃক্দ'পক, বালকদের যক্তৎসম্বন্ধীয় পীড়ায় এবং পাকাশয়িকপীড়ায় 
উপকারী । অৰ্ম্মকারক, রোগাক্রমণের প্রতিশেধক ; পুরাতন কাসে উপকারী । কানের 
যন্ত্রনায় বসের ফোটা দিলে উপকার হয়। 


৯২৭ 


বীজ £_প্িথগুণ সম্পন্ন । মৃত্য এবং জননযন্তের রোগ নিবারক। ' 

মুল £_-ম্যালেরিয়া ভ্বরনাশক। ঘৰ্ম্মকারক। 

টাট কাছাল, গুঁড়ি ও পাত! £__থেতে। করিয়া ব্যবহারে মশার কামড়ে উপকারী । 
কাষ্ঠ -_সর্পদংশন ও কীকড়াবিছার দংশনে উপকারী । 


Fig :—Kirtikar & Basu, Ind. Med. Pl, 0751 
Ref .—-F. B. IL, iv, 6093 Rozxb., টা, L, iii, 14; B. P., ii. 843; Prain, 
H, H., 261. 





470. Ocimum. sanctum Linn. ( তুলসী, কৃষ্ণতুলসী ) 


471. O. gratissimum Linn. (রামতুলসী ) 
চাষান্ুসারী নাম ঃ--ফনণিছ্বাক, মরুব, গন্ধপত্র-_সংস্কত; রামতুলসী- বাংলা ; রামতুলসী, 
বনতুলমী--হি'ন্ম ; ববামতুলাসা--বোদ্বে ; ইলুমিকানতৃলসী-_তামিল। নিম্মাতুলসী, 
ঝামাতুলসী--তেলেঞ্ড ; রামাতুলসী--মালয়। 
৯২৮ 


মরুব ২ খরপত্রস্ত গন্ধপত্রঃ ফণিত্বক ১। 
বহুবীর্ধ্যঃ শীতলকঃ নুরাহরশ্চ সমীরণঃ ৷৷ 
জন্ীরঃ প্রন্থকুসুমে! জ্ঞেয়! মরুবকস্তথা। 
আজন্ুন্থরভিপত্রো মরীচম্চ ত্ৰয়োদশ ॥ 
দ্বিধা মরুবকঃ প্রোক্তো! শ্বেতশ্চৈব ডিতেতরঃ। 
শ্বেতো ভেষককার্য্যে স্তাদপরঃ শিৎপুজনে ॥ 
মরুবঃ কটুতিক্তোবঃ ক্রিমিকুষ্ঠবিনাশনঃ। 
বিড বন্ধাখ্মানশুলছে। মান্দ্যত্বগ্দোষনাশনঃ ॥ 
রাজনিঘণ্ট,$। করবীরাদিবর্গঠঃ ৷ 
নামপর্যযায় £_মরুব, খরপত্র, গন্ধপত্র, ফণ্ছ্বিক, বহুবীর্ধ্য, শীতলক, স্থরাহব, সমীরণ, জঙ্ব র, 
প্রস্থ কুহ্নম, মরুবক, আজন্মস্থরভিপত্র, মরীচ-এই তেরটি নাম। ছুইপ্রকার _মরুবক 
আছে--প্রথমটি শ্বেত, অপরটা কৃষ্ণবৰ্ণ । শ্বেত মরুবক--উষধার্থে ব্যবহার্ধ্য এবং 
অপরটা শিবপৃজায় ব্যবহৃত হয়। 


গুণপৰ্য্যায় 8-_মরুব-_কটুতিক্তরস, উষ্ণবীধ্য, ক্রিমি ও কুষ্ঠনাশক | বিড বন্ধ, আখ্মান 
(দপ্টফাপা ), ও শূলনাশক। অগ্নিমান্দ্য ও চর্মরোগ নাশক। 

জন্মস্থান £_-সমগ্র ভারতবর্ষ, বঙ্গদেশ, চট্টগ্রাম, নেপাল ; ভারতে চাষ হয় । আদিম বাসস্থান- 
জক্ষিণপূর্বব এশিয়া । 


বর্ণনা ঃ--সেগন্ধযুক্ত গুলা, ৪-৮ ফুট উচ্চ হয়। বহুশাখা প্রশাখা বিশিষ্ট, কাণ্ড কাষ্ঠবং। পত্র 
২-৪ ইঞ্চি, ভিগ্বাকৃতি ও কণ্ডিত। কৌটা ১-২ ইঞ্চি, পুষ্পদণ্ড সরল ও নবম, চতুর্দিকে 
বিস্তৃত। বহিৰ্ব্বাস কোমল লোমযুক্ত, & ইঞ্চি লম্বা । পাপড়ি ষ্ ইঞ্চি লম্বা ও ফিকে 
পীতবর্ণ। ফল ছোট, গোলাকার ও চেপ্টা। এই তুলসী ঙ্গদেশে বহুপরিমাণে দেখা 
যায়। বর্ষা ও শীতকালে ইহার ফুল হয়। শীতকালে বজ পাকে। 


ব্যবহার্য অংশ :- পত্র, রস ও"বীজ। 


বৈদ্যকে ফণিস্বকের ব্যবহার | 


চক্ৰদত্ত ঃ--পোথকীতে ফণিজ্জক_-ফণিজ্জক ও রাদোনের রস পোথকীনাশক 
(নেত্র রোগ--চিং ) 


বঙ্গসেন £--(১) বাতব্যাধিতে বৃহৎ ফণিজ্জক-__বায়ুদ্বারা আক্রান্ত অঙ্গ বৃহৎ ফণ্জ্জিক রস দ্বারা 
লিপ্ত করলে সুস্থতা লাভ করা যায় (বাতব্যাধ-চি: ) (২) শুত্রনাম নেতররোগে 
ফণিজ্জক পত্ররস--পলাশ বীজ চূর্ণ করিয়া ফণ্জ্জিক রসে ৭টা ভাবন। দিয়। উত্তমরূপ 
পেষণ পূৰ্ব্বক বন্তি প্রস্তুত করিবে। এই বন্তি অঞ্জনরূপে প্রয়োগ করিলে শুক্রনাম-_ 


৯২৯ 
৯১৭ 


নেত্ৰয়োগ প্রশমিত হয় ( নেত্ররোগ চিঃ)। (৩) বরটীবিষে ফণিজ্জক বস-_ফণিজ্জক 
বুস লেপন করিলে বোল্ত! ভীমঙ্ললের বিষ প্রশমিত হয় ( বিষ-চিঃ)। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £- এই তুলসী পাত'র রন জলের সহিত সেবন করিলে 
গণোরিয়া রোগে উপকার হয়। ইহা বালকদের মুখের ঘায়ে বিশেষ হিতকর।: 
বাত ও পক্ষঘাত রোগে ইহার ধূম হিতকর | ইহার পাতার কাথ ধ্বজভঙ্গরোগে বড়ই 
উপকার করে। ইহা মাথাধর| ও স্নায়বিক রোগে প্রদত্ত হয় (91. 5. 4১:00) | ইহার 
বীজ গু'ড়া করিয়া মধুর সহিত বালকদিগকে খাওয়াইলে বমন নিরারণ করে। আর 
একপ্রকার তুলসী আছে উহাকে বাঞ্গালায় গুলাল তুলসী ব! ছুলালতুলমী বলে। উহার 
বৈজ্ঞানক নাম 0. caryopbyllatum Roxb. এবং সংস্কৃত নাম মরুবক ও স্মুখ বা 
বনবর্বধরিক। | ইহার দুইটি ৬৪115 আছে-একটি'শ্বেত ও অপরটি কৃষ্ণবৰ্ণ | ইহার পত্র 
অতিশয় সৌগন্বঘুক্ত । 51: 360৫০ 71:0%০০ বলেন যে, বন্বেতে যখন মশক 
দংশনে বহুলোক ম্যালেরিয়া গ্রন্থ হয়, এ সময় একজন দেশীয় মহাজনের কথামত 
বন্থের Victoria Garden এর চতুর্দিকে তুলসী গাছ রোপণ করা হয়। ইহাতে উক্ত 
বাগানে মশ! ও ম্যালেরিয়। আর একেবারে কমিয়! যায়। মশা হইতে যে ম্যালেরিয়া 
স্বর হয় উহা সেই সময় হইতে জান|যায়। ইহাতে প্রমাণ হইতেছে যে, বাড়ীর 
চতুদিকে এই তুলসীর গাছ রোপণ করিলে ম্যালেরিয়া উৎপাদনকাণী মশক কমিয়া 
যায়। বিছানার নিকট তুলসী ভাল রাখিয়৷ দিলে কিন্বা তুলসী গাছ পোড়াইলে, 
ঘরে মশা আসিতে পারে না! 0. sanctum কিম্বা 0. basilicUn তুলসীই 
প্রশত্ত। 


010858:5 $-- সংক্ষিপ্ত গুণপরিচয় : 
গাছ ঃ--স্নগন্ধি ৷ ইহার ধূমে বাত ও পক্ষাঘাত আরাম হয়। ফাথ বালকদিগের 
মুখের ঘায়ে বিশেষ উপকারী । 
পাতার ক্কাথ :- ধ্বজভঙ্গে উপকারী । গণো'রয়। আরাম কবে। 
বীজ £--মাথাধর! এবং স্নায়বিক রোগে উপকারী । 


Fig.—Rheede, Hort, Mal, x, t. 86; Jacq., Ic. Pl. Rar., iii, t. 
495. 


Ref.—F. B. L, iv, 608 ; Roxb., F. L, iii, 17; B. P., ii. 843 ; Dalz & Gibs. 
Bomb. Pl., 202 ; Prain, H.H., 262. 


৯৩০ 





471. 00000 81805310000 Linn. (বামতৃলদী ) 


472. 0. basilicum Linn. ( বাবুইতুলসী ) 


ভাবানুসারীনাম £-_বিশ্বতুলপী, বর্বর, অর্জকঃ__সংস্কৃত; ২'বুইতুলসী--বাংল! ; বাবরী, 

সাবজাহিন্দি; আদঙ্রবল৷--মহারাষ্ট্র; কাগেরুলে- -কর্ণাট ; তেল্লগ-গেরচেটট,, 
রুপত্রজেদু--তেলেগু ; গর্গের, পাচ্ছাই, তিনহটপাট্‌ চ তামিল ; তিক্ষপ্ট্ৰি মালয়; 
বামতুলসী-_মালাবার। 

অর্জকঃ ক্ষুদ্র তুলসী ক্ষুদ্ৰপৰ্ণে। মুখার্জকঃ । 

উগ্ৰগন্ধন্চ জন্বার কুটেরম্চ কটিঞরঃ । 

সিতাৰ্জকস্ত বৈকুণ্ঠো বটপত্ৰঃ কুটেরকঃ ৷ 

জন্ব্বরে| গন্ধবহুলঃ জুমুখঃ কটুপত্ৰকঃ ॥ 

কৃষ্ণাৰ্জকঃ কালমালো মানুক: কৃষ্ণমানুকঃ ৷ 

স্থাৎ কৃষ্ণমল্লিকা প্ৰোক্ত| গরপ্রো বনবর্বরূঃ ॥ 

ত্ৰয়োহৰ্জক| কট, ঝা স্থ্যঃ কফবাতাময়াপহাঃ ৷ 

নেত্ৰাময়হর| ক্লুচ্যাঃ সুখপ্রসবকারকাঃ ॥ 


৯৩১ 


বৰ্বরঃ সুমুখশ্চৈব গরত্নঃ কৃষ্ণবৰ্বরঃ ৷ 
সুকন্দনে| গন্ধপত্ৰঃ পুতগন্ধঃ সুরার্হকঃ ৷৷ 
বৰ্বরঃ কটুকোঝ্্চ সুগন্ধির্বা স্তিনাশনঃ । 
বিসর্গ বিষবিধবংসী ত্বগ্দোষণমনস্তথা ৷৷ 
রাজনিঘপ্টঃ। করবীরা দিবর্গ ৷৷ 
নামপৰ্য্যায় £__অর্জক, ক্ষুদ্রতুলসী, ক্ষুত্রপর্ণ, মূখাৰ্জক, উগ্রগন্ধ, জন্বীর, কুটের, কঠিগরর, 
এই গুলি বাবুইতুলদীর নাম। সিতাৰ্জক, বৈকুণ্ঠ, বটপত্র, কুঠেরক, জদ্বীর, গন্ধবহুল, 
স্থমুখ ও কটুপত্রক এই গুলি শ্বেত বাবুইতুলসীর নাম। কৃষ্ণার্জক, কালমাল, মালুক, 
কৃষ্ণমালুক, কৃষ্ণমলিকা, গৱত্ন এবং বনবর্ধর-_এইগুলি কাল বনবাবুইতুলসীর ন্তায়। 
বর্বর, সুমুখ, গর, কৃষ্তবর্বর, সুকন্দন, গন্ধপত্ৰ পূতগন্ধ ও স্থয়াহ’ক--এইগুলি কাল 
বাবুইতুলপীর নাম । 
গুণপর্যযায় ১-- প্রথম তিন প্রকার বাবুইতুলসী--কটুরদ, উষ্ণবীধ্য, কফদোষ এবং বায়ুরোগ 
নাশক। নেররোগনাশক, রুচকর, এবং স্থবশ্রসবকারক | ব্বর--কটুরস, উষ্ণবীধয, 
স্থগন্ধি বমন নাশক, বিদর্প এবং বিষদোষ নাশক এবং চর্মরোগ নাশক । 
জন্মাদ্বাল £ সমগ্র বঙ্গদেশ, পাঞ্জাব, হুগলী, হাওড়া, বর্ধমান, বাকুড়া। বাগানে ও জঙ্গলে দেখ! 
যায়। আদিম বাসস্থান দক্ষিণপূৰ্ব এশিয়া ) 
বৰ্ণন| £-হুই ফুট উচ্চ গুন্মঙ্গ(তীগ্ উত্তিদ্‌ কোমল লোমযুক্ত, কাও ও শাখা সবুজ্জবৰ্ণ, কখন 
কথন ঈষৎ বেগুণে বং বিশিষ্ট। পত্র ১-৩ ইঞ্চি লম্বা, ডিম্বাকৃতি, দাতযুক্ত ও সৌগন্ধময । 
পুপস্তবক উ-_২ ইঞ্চি লম্বা, শ্বেত অথব| বেগুনে। ফল ঁ ইঞ্চি, কৃষ্ণবৰ্ণ | ইহার 
আরও দুইটি Varities আছে। (1) 0. purpurascens. Benth, ৮2) ০. 
05151601015 Benth, (Roxb. F. ], iii, 115)। শীতকালে ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ £- পত্র, বীজ ও রস। 
বৈস্তকে বাবুইতুলসীর ব্যবহার । 


চক্রদত্ত £_-বৃশ্চিক দংশনে কুঠেরক মৃল-_কুঠেরক পেষণপূর্বক বটিক! প্রস্তুত করিবে। এই 
বটিক| বৃশ্চিকদষ্ট স্থানে সঞ্চালিত করিলে দংশন জালা নিবৃত্তি পায় ( বিধ--চিঃ ) । 

মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £-_বাবুইতুলসীর সংস্কৃত নাম বর্বর। বোম্বে বাজারে 
98168 বলিয়া এই গাছ বিক্রয় হয়। এই গাছ বোস্বেদেশীঃ মুসলমানেরা প্রত্যেক 
শুক্রবারে কবরের উপর প্রদান ক্র । ইহার বীজ ভিজাইলে হড়হড়ে দেখায়। ইহ! 
গণোরিয়া, উদরাময় ও প্রাচীন রক্ত আমাশয় রোগে হিত্তকর। পাতার বৃস ক্রিমিনাশক 
এবং পাতা পেষণ করিয়া লাগাইলে বিছা কামড়াইবার জন্ত যন্ত্রণা এবং উহার বিষ দূর 
হয়! ইহার বীজ ও ফুল উত্তেজক, মৃত্রকর এবং স্গিগ্ককর। ইহ! ঘৰ্ম্ম ও সঙ্গি 
নিবারক। ইহার বীজ ফলের সহিত সেবন করিলে প্রসবাস্তিক বেদনা আরাম হয়। 


৯৩২ 


(০৪৬৪5 ২ সংক্ষিপ্ত গুণপরিচয় 8 
ফুল £_-উদরাগ্ণান নাশক, গ্রশ্রীবকারক, উত্তেজক, নিগ্চতাকারক । 
বীজের কন্ক :__গণোরিয়া, আমাশয় এবং পুরাতন অগ্নিমান্দে উপকারী । 
মূল £__বালকদের পেটের রোগে উপকারী । 
পাত! $--হুপিং কাসিতে পাতার রস গরম করিয়া ব্যবহারে উপকার হয়। 


মন্তব্য :_কর্ণ শূলে ইহার পাতার রস বিন্দু বিন্দু কৰ্ণে দিলে উপকার হয়৷ ইহা রক্তমৃত্রন, 
বৃক্কের পীড়া, আম, বক্তাতিসার ও কাস রোগে উপকারী। বীজ জলে ভিজাইয়া 
আলোড়িত করিলে, অল্পলালবর্ণত্ব প্রা্ত হয় । ইহা! শুক্রমেহে উপকারী । শুদ্ধ পত্রের 
চুৰ্ণের নস্ত পীনসে এবং কীট বিনাশার্থ ব্যবহৃত হয়। তুলসীকন্কের দ্বার! পক তৈলের 
নস্ত কর্ণ শূল, এবং প্রতিনাসাশ্রাবে হিতকর। লেবুর রস সহ পিষ্ট তুলসীপত্র দর গ্র 
অঙ্গে মালিশ করিলে উপকার হয় । 


Fig.—Wight, 1.০, t. 8680; Kirtikar & Basu, Ind. Med. PL, t, 
/56 A. 


Ref.—F. B. I, iv, 608; Roxb., F. IL, iii, 17; B.P., ii, 843; Prain, 
H. H., 262. 





472, Ocimum basilicum Linn. ( বাবুইতুলসী ) 


৯৩৩ 


Genus—COLEUS. 1০5৫. 
473. 6, aromaticus Benth ( পাখরুর ) 


ভধানুসারী নাম £__পাষাণ ভেদী--সংস্কৃত; পাথরচুর--বাংল!; পাথরচুর--হিন্দি; 
কপুর বন্লী_-তামিল ; পিণ্ডিচেট,___তেলেণ্ড ; কপ্পর বল্লীয়_-সিংভূম । 


পাষাণভেদকোহশ্মগ্নঃ শিলাভেদোহশ্মভেদকঃ। 
শ্বেতা চৌপলভেদী চ নগজিচ্ছিলিগর্ভজা ॥ 
পাঁধাণভেদে। মধুর স্তিক্তে। মেহবিনাশনঃ। 
তৃট দাহমৃত্রকুচ্ছ সঃ শীতলশ্চাশ্মরীহ্রঃ ॥ 
অন্যা শ্বেত| শিলাবন্ধ৷ শিলাজ। শৈলবন্ধলা ৷ 
বন্ধল। শৈলগর্ভাহ্ব! ণিলাত্বক্‌ সপ্তনামিক|।৷ 
শিলাবন্ষং হিমং স্বাণু মেহকৃচ্ছবিনাশনম্‌। 
মুত্ররোধাশ্মরীশুল-ক্ষয়পিভীপহারকম্‌ ॥ 
কষুত্রপাষণভেদাহগ্যা! চতুষ্পত্রী চ পার্বতী । 
নাগভুরস্মকেতুশ্চ গিরিভুঃ কন্দরোস্তবা! ৷৷ 
শৈলোন্তব! চ গিরিজ। নগজ| চ দশহ্বয়া । 
ক্ষুড্রপাষাগভেদ। তু ব্ৰণ কৃচ্ছ শ্মরীহর| ॥ 
রাজনিঘণ্টঃ। পর্পটাদিবর্গঃ। 


নামপর্যায় £_-পাধাণভেদক, অশন্গ, শিলাভের, অশ্মভেদক, শ্বেতা, উপলতেতী, নগজিং, 
শিলগর্ভজ। এইগুলি নাম। অপর প্রকার পাধাণ-ভেদী আছে-_তাহার নাম--শ্বেতা, 
শিলাবন্ধা, শিলঙ্গা শৈলবন্করা, বন্ধল|, শৈলগর্ভাহব!, শিলত্বক--এই ৭টি, অন্য আর 
একপ্রকার পাষাণ ভেদী আছে তাহার-_ক্ষুদ্রপাষাণভেদ, চতুষ্পত্রী, পার্বতী, নাগ, 
অশ্মকেতু, গিরিভূ, কন্দরোস্তবা, শীলাত্তবা, গিরিজ।' নগজা-_-এই দশটি নাম । 


গুণপর্যায় £__পাষণভেদী-মধুর তিক্ত রস, মেহনিবারক, তৃষ্ণ, দাহ, ও মুগ্ৰকুচ্ছ, নাশক, 
শীতবীধ্য এবং পাথুরী-নাশক ।  শিলাবন্ধ__শীতবীর্য, স্বাদুরস, মেহ, মৃত্রকুচ্ছ, 
বিনাশক। মৃত্ররোধ, পাখুরী, শূল ও বক্তপিত্ত নাশক। ক্ষুদ্র পাষাণ ভেদ--ত্রণ, 
যুতরকুচ্ছ এবং পাখুরী নাশক। 


জন্মস্থান $-ভারতের অনেক বাগানে চাষ হয়। আদিম জন্মস্থান মলকা সপপুঞ্, হুগলী, 
বর্ধমান, ২৪পরগণার বাগানে দেখা যায়| শিবপুর বোটানিক্‌ গার্ডেনে বড় বটতলা 
যাইবার রাস্তার ধারে ও জঙ্গলে এই গাছ দেখা যায়। আধুনিক নামকরণাছুসাৱে 
এই গাছের নাম এক্ষণে 0. 82050131005 Lour হওয়। উচিত | 


৯৩৪ 


বর্ণনা ;__বর্ষজীবী বা ব্হবর্ধজীবী অতি সৌগন্ধযুক্ত উদ্ভিদ; নিয়ভাগ ঝোপের ক্লায়, শক্ত 
লোমযুক্ত, কাণ্ড ১-৩ ফুট ও নরম। পত্ৰ ১-২ ইঞ্চি, ডিম্বাকৃতি, বৃদ্ধদেশ হৃংপিণ্ডাকৃতি, 
কিনারা কত্তিত। ফুলের পাপড়ি, & ইঞ্চি, বহুভাগে বিভক্ত । পুষ্পস্তবক ফিকে 
বেগুনে, নল ছোট, গল| চেপ্টা, উপরিভাগ ছোট, সমগ্র গাছের গন্ধ অতিশয় 
প্ীতিগ্রদ। শীতের পরে ফুল ও গ্রীন্মকালে ফল হয়। 


ব্যবহার্য অংশ ঃ--পত্ৰ। 
বৈস্তকে শিলাভেদের ব্যবহার । 


হারীত ঃ--গভিণীর মুত্ররৌধে * শিলাভেদ--এচুর শর্করাযোগে পাষাণভেদের পত্রবন্ধ, 
তঙুলোদকের সহিত পান করিলে গভিণীর মুত্ররোধ প্রশমিত হয় (চিঃ ৫* অঃ )। 

মৃজগ্রন্থাংশের ওঁঘধাৰ্থে ব্যবহার £__এই গাছ বেদন| নিবারক, হাপা ন ও পুরাতন সান্দিতে 
বিশেষ ফলপ্রদ। পত্রের সমন্ত অংশ অতিশয় সৌগন্ধযুক্ত। ইহা রুটী ও মাখনের 
সহিত সচরাচর ব্যবহৃত হয়। দাঁক্ষণাত্যে ইহার পাতা বাটিয়া কচুরী প্রস্তুত করিয়া 
পায় (২০৮. F. ],, iii, 22) | দেশীয় বৈত্যের| ইহার রস অল্প ও পেটবেদনায় 
বাবহ্‌ঃস করিতে উপদেশ দেন। ইহার পাতা বাটিয়া বিছ! প্রভৃতির বিষে প্রদান 
করিলে যস্রণার উপশম হয়। 12%, ড/181, বলেন যে, ইহা! একটি তেজক্ষর 
উগ্র ওুধ্ধ, পেটফাপা নিবারক ও বালকদের পেটবেদনায় ব্যবহৃত হয়। যুদ চিনির 
সহিত সেবা । ইহার মাদকতা শক্তি আছে। এক ইউরোপীয় ভদ্রমহিলা ইহা সেবন 
করিয়া দুরারোগ্য অজীৰ্ণ হইতে আরাম লাভ করেন। কিন্তু মাদকতার জন্য ইহা 
ত্যাগ করেন। সংস্কৃত লেখকেরা বলেন যে, ইহার মৃত্রযস্ত্ররে উপর কাধ্যকগ শক্তি 
আছে, এই কারণে ইহা প্রস্রাব সম্বন্ধ য় রোগে ও জননযন্ত্ৰ হইতে নির্গত শ্ৰাবে হিতকর 
(W.C. 12000) | পিংহলম্বীপে ইহা পশুচিকিৎসায় ব:পহত হয় (Trimen ) 
ইহা হাঁপানি, পুরাতন সর্দি ও অপন্মার রোগে বিশেষ ফলপ্রদ। 


Glossary $ সংক্ষিপ্ত গুণপরিচয় $_ 


পাত|--মূত্ৰযস্থের ব্যাধি, জননযন্ত্র হইতে নির্গত আবে হিতকর। 
পাতার রস-_চিনির সহিত মিশাইয়! ব্যবহারে উদরাধান নাশক, শূলবেদন| এবং 
অজীর্ণরোগ নাশক । 


মন্তব্য £--চরক, মৃত্রবিবেচনীয়বর্গে এবং সুশ্ৰুত বততর্ববাদিগশে পাষাণভেদ পাঠ 
করিয়াছেন । 

Fig.—Wight., IIL ii t. 175; Bot, Reg., t. 1520. 

Reft—F, B. ], iv. 625; B. P.. ii. 847 , 0০৮, F. L, iii, 22 ; Prain, H.H., 
262. 


৯৩৫ 





473. Colew. aromaticus Benth ( পাথৱচুর ) 


Genus—MENTHA Linn. 
474. M. viridis Linn (পুদিনা) 
ভাষানুসারী নাম £--পুথিন|--বাংল| ; পুদিনা--হিন্দি ; পাহাড়ী পুদিনা_পাঞ্জাব ; পুদিনা 
বোম্বে; পুদিন|--মালাবার ; পুিনা__তামিল; পুদিন|-_তেলেণ্ড ; পুদিনা 
মহারাষ্ট্র । 
জন্মস্থান : ইউরোপ ও পশ্চিম এশিয়ার গাছ। কাশ্মীর, সিন্দুদেশ ও বঙ্গদেশে চাষ হয়। 
বর্ণনা :--বৰ্বজীবী গাছ, ইহার গন্ধ অতিশয় উগ্র। ইহার পাত! ছোট, কিনার করাতের 
বায় কত্তিত ; পুষ্পদও্ড নবম, বহির্বাস লোমযুক্ত, পুম্ন্তবকের মধ্যে থাকে। এই 


গাছের চাষ হয়। এই জাতীয় আরও কয়েক প্রকার আছে, তন্মধ্ো M. sylvestris 
Linn দে, B I, iv, 647), M. arvensis Linn., M. incana Willd. এই 


. গুলি প্রধান। ভারতবর্ষে জাত পুদিনার ফুল হয় না। 
ব্যবহাৰ্য্য অংশ £- সমগ্ৰ গাছ, তৈল। 


মুলগ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার £--সুষ্ধ গাছ পেটফাপ! নিবারক, মূত্রকর এবং উত্তেজক ৷ 
ইহা! কামলারোগ নিবারক এবং শুফ গাছের গুঁড়া দস্তরোগ নিবারক। টাটকা 
ফলের গন্ধ যৃচ্ছানাশক (D6. Em৷e5০n) | ইহা মধ্যে মধ্যে সেবন করিলে বমন 
নিবারিত হয়। শিট ক! গাছের চাট নী বঙ্গদেশে অধিক পরিমাণে ব্যবহৃত হয় 
(Rai Kanailal Dey B.hadur)( 

319558£5 £_ সংক্ষিপ্ত গুণপরিচয় £_ 


শুফগাছ £-_পেটফ।প।নিবারক, খতুক্(বকারক, অ)নৃদ্দীক, উত্তেজক, উত্তাপনাশক এবং 
প্রন্নাবকারক। 

1516. 00100808550, Ind. Med. Pl, t. 755 B., Woodville, Med. Bot. 
181, t, 170 (1793) 5 Bentley 8 Trim, Med, 01., 181, t, 202 (1875). 

Ref.—EFE.B., IL, 1v, 647, Linnaca: সা], 66 





474. Mentha viridis Linn. (পুদিনা ) 


475. M. piperita Linn. (পিপারমেন্ট ) 


ভাষ৷দুসায়ী নাম £_পপারমেট, পুদিনা-_বাংলা , পিপারমেণ্ট, পুদিন|--হিন্দি । 
জন্মন্থান £--সমগ্ৰ ভারতবর্ষের বাগানে চাষ হয ; ইউরোপ, এশিষ। ও মিশনে বহু পরিমাণে 
চাষ হুয়। 


৯৩৭ 
১১৮ 


বর্ণনা! $--বহু বর্জজীবী উগ্র গন্ধ বিশিষ্ট উধধি। পত্র ১-৪ ইঞ্চি, বৃত্তদেশ সরু অথবা ফোটা , 
পত্রের কিনারা করাতের ন্যায় দাগবুক্ত, উপরিভাগ মহুণ, নীচের শিরা পশমময়” 
ডিথ্বাককতি অথবা লম্বাকৃতি। পুষ্পদণ্ডের অগ্র ভাগে ফুল হয়। ফুল শক্ত লোমাবৃত, 
ছোট ও বেগুনে। বিৰ্ব্বাস লালবর্ণ। শীতের সময় ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ £__সমগ্র উদ্ভিদ। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £- ইহার পত্র হইতে এক প্রকার Volatile ০1 নিৰ্গত 
হয়, ইহাকে 02900; 1060.008, বলে। ইহ, উত্তেজক, পেটফাপা নিবারক। 
সাধারণত: ইহ! মাথাধরা, বাত প্রভৃতি রোগে ব্যবহৃত হয়। ইহার পাতার 
ছেচা রস (১-১০) কিন্বা তৈল বমন, পাঁকাশগ্জিক বেদন। কলেরা, উদরাময় ও 
পেটফাপায় বিশেষ হিতকর। ইহা! ৰতুনাশ, উত্কাসি এবং বক্ষ:প্রদাহে হিতকর । 
ইহার দ্ৰাণ ক্ষয় কাসের প্রতিষেধক এবং তৈল মাথাইয়া দিলে গালগলা ফুল৷ আরাম 
হয়। এই তৈল বাতবেদন! নিবারক। 


আযমূর্বেদমতে ইহার পত্র উগ্র উত্তেজক ও ঘর্মকারক (56০০8:0)| বীজ হইতে 
নিষফাধিত তৈল সীওতালের। উধধে ব্যবহার করে। ইহার টাটকারম পাচড়াঃ 
নিবারক। ইহার ফুলের সিরাপ সন্দি ও প্লেন্মা নিবারক। 


বিষমন্বৱে মরিচ চূর্ণের সহিত ইহার পাতার রস হিতকর ( ভাঁবপ্রকাশ ) ৷ = 


Glossary ১-- সংক্ষিপ্ত গুণপরিচয় 2 
গাছের সুগন্ধিতৈল ১--বিষদে৷ষনাশক পেটফাপানিবারক, ও উত্তেজক। 


গাছ ঃ--উত্তেজ্জক, অগ্ননদ্দীপক, পেটফাপা নিবারক, বমি বমি ভাব নিবারক, বালকদের 
পক্ষে হাস্য। 


Fig.—Kirtikar & Basu, Ind, Med. Pl, t. 757 A ; F, B., 10, t. 687. 
Ref.—EF. B. L, iv, 647 ; Voigt, H. S., 453. 


৯৩৮ 





475. Mentha piperita Linn. (পিপারমেন্ট ) 


Genus—SALVIA Linn. 
476. S. plebeia R. Br. ( 

ভাষানুসারী নামঃ_ভৃতুললী--বাংল' ; সাণী-_পাঞ্কাব ; কাশ্মার ‘।স--বোদ্বে । 

জন্বস্থান £_বঙ্গদেশের বাগানে ৪ মাঠে সচরাচর দেখ। যায়; শিৰপুর বোটানিক্‌ গাডেনে 
ও স্থানে স্থানে এই গাছ দেখা যায় । 

বর্ণন। 2-_বর্ষজীবী গুল্ম, কাও সৱল, ৫-১৮ ইঞ্চি: পুষ্প গুচ্ছবদ্ধ হ’য়ে জন্মে । পত্র লম্বা, 
ও কিনার কত্বিত, পত্রের উভয় দিক ক্রমশঃ সরু। ফুল ছোট, কখন ট ইঞ্চি লঙ্কা 
হয়, দেখিতে শ্বেতবণ, পুষ্পদণ্ডে ঘনহ’য়ে জন্মে | বশির্গাস চু ইঞ্চি । ঘন্টার ন্যায় 
আকৃতি। পুংকেশর শ্বেতবর্ণ ও ছোট । বীজ ছোট, তঁয ইঞ্চি লঙ্বা। শীতের শেষে ফুল ও 
ফল হয়। 

ব্যবহার্য অংশ £--বীজ ৷ 


মূলগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার £--বীঞ্জ গণোরিয়া ও বাধক রোগে হিতকর (Stewar)। 
বোস্কে দেশে ইহার বীজ সম্ভোগ ইচ্ছা বাড়াইবার জন্য ব্যবহৃত হয় (Dy m০ck)। 


৯৩৯ 


31055215 2-_ সংক্ষিপ্ত গুণপরিচয় ঃ-- 


বীজ ঃ--অগ্নিমান্দ্য, গণোরিয়া, অতিরিক্ত ক্তত্রাব ও অর্শে উপকারী । 
Fig.—Kirtikar & Basu, Ind. Med, চ1 t. 764 A. 
Ref.—F. 8, IL, iv, 655; Roxb., F.IL, i; 115; B.P., ii, 853; Prain, 
চু. ঢা, 264. | - | 





Genus--ANISOMELES. R. Br. 
477. A. ovata R. Bt. (গোবর ) 
A. indica O. Ktz. 


ভাষানুসারী নাম : -গোবরা বাংল! ; গোপালী-_বোদ্বে। 

জন্মস্থান :--বঙ্গদেশের পতিত জমিতে ও জঙ্গলের ধারে সচরাচর দেখা য়ায়। শিবপুর 
বোটানিক্‌ গার্ডেনে বহু বহু গাছ আছে। করমগ্ল, বোম্বে, মিকিম (দাজ্জিলিং 
জেলায় ), নেপাল দেশে জন্মে। 

বৰ্ণন :--ব্ষজীবী উদ্ভিদ, ৩-৬ ফুট উচ্চ, কাও শক্ত, চতুষ্কোণ, কাষ্ঠময় ও কোমল লোমযুক্ত। 
পত্র ১২-৩ ইঞ্চি, ডিম্বাকৃতি, অগ্রভাগ সরু, কিনারা কত্তিত। বৌটা ১ ইঞ্চি, লোমযুক্ত, 


৯৪০ 


ফুলের বোট! ছোট, গুচ্ছবন্ধ, গোলাকার । পুংকেশর ৪টী, অসমান। ফল 3 ইঞ্চি, 
চিকণ । ফুল শ্বেতবৰ্ণ, নিম্নের অংশ লালের আভাযুক্ত বেগুনে। পাতায় কপুরের 
ন্যায় গন্ধ আছে। গাছ দেখিতে অনেকটা সোমরাজ গাছের প্তায়। শীতের আগে * 
ফুল ও শীতের সময় ফল হয়। 


ব্যবহার্য অংশ :__সমগ্র গাছ ও তৈল। 


মূ্গ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার :--ইহ। হইতে নিষ্কাসিত তৈল জননযন্ত্রের রোগে ব্যবহৃত 
হয় (Pharm, [0৫ ) ইহার বীজ পেটের ব্যণা নিবারক, ধারক ও বলকারক। 


Glossary £- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
গাছ--উদরাধ্রান নাশক, সক্কোচক, বায়ন | 
গাছের তৈল-_জরামুজ ব্যাধিতে উপকারী। 


Fig :—Kirtikar & Basu, Ind. Med. Pl,t. 769; Wight, Ic, Ind. 010, 111) 
865 ( 1843-45 ) । 


Ref ১-4 টা, 8.1] iv. 672 ; Roxb., F. IL, iii, 2; B. P., ii, 853 ; Prain, H. H, 
263. 





477. Anisomeles, ovata R. Br. (গোবর!) 


৯৪১ 


Genus—LEUCAS. হি, Br. 
478. L. linitolia sDreng. (হলকস। ) 
Anisomeles indica (Linn.) Kntze. 


ভাবানুসারীনাম £--দ্ৰোণপুষ্প, দগুকলস--সংস্কত; হুলকদা, ঘল,ঘসে--বাংল| ; হলকুযা, 
গুমা--হিন্দি ; পুলাটুম্‌নি, পুয়াম্পাতোসী-_তেলেগু ; তুম্বারী-_তামিল; কুদ্বা, তথ্বা_ 
মহারাষ্ট্র; তুম্বে--কৰ্ণাট ; কুবে|---গুজরাট ; গেটতুম্ব--সিংভূম। 
ভ্রোণপুষ্পী দীর্ঘপত্র। কুস্তযোনিঃ কুতুদ্বিকা। 
চিত্রাক্ষুপঃ কুতুম্ব। চ সুপুষ্প। চিত্রপত্রিক! ৷ 
ড্রোণপুম্পা কটুঃ সোষ্ণ| করুচ্যা বাতকফাপহা। 
অগ্নিমান্দ্যহর! চৈব পথ্য! বাতাপহারিণী ৷৷ 
রাজনিঘণ্ট,ঃ ৷ পর্প টাদিবর্থঃ। 
নামপৰ্য্যায় $--দ্ৰোণপুষ্পী, দীর্ঘপত্রা, কুম্তযোনি, কৃতুষ্বিকা, চিত্ৰাক্ষ্ণ, কুতু্ধ, হপুপ৷, 
চিত্রপত্রিকা__এইগুলি নাম। 
গুণপর্য্যায় :__দ্রোপপুষ্পী_-কট,রস, উষ্ণবীধ্য, রুচিকারক, বায়ু ও কফনাশক । অগ্নিমান্দ্য- 
নাশক, পথ্য এবং বায়ুৱোগনাশক। 
জন্মস্থান :_-সমগ্র বঙ্গদেশের পতিত জমি ও চীষক্ষেত্রে জন্মে। 
বর্ন £__বর্ষজীবী ঘন পত্রবিশিষ্ট উদ্ভিদ। কাণ্ড ২-৩ ফুট উচ্চ হয়। পত্র ২-৪ ইঞ্চি, 
অগ্রভাগ সক, কিনার] কত্তিত। বেট! ই ইঞ্চি, গাছের অগ্রভাগে ফুল হয়। বহির্ববান 
ফিকে, নিম্নভাগে থাকে, স্থক্ষ্ম লোমযুক্ত, মুখ বক্র, সক্কচিত। এই গাছ সচরাচর উচ্চ 
জমিতে ও গ্রামের রাস্তার ধারে ও জঙ্গলের কিনারায় দেখা ষায়। ইহার আবু২টি 
' জাতি আছে। যথা L. aspera Spreng ( দেবদ্ৰোণ, ) (২) L. zeylanica R. Br. 
(কুতুম্ব।); এইগুলির গুণ প্রায়ই এক, এই কারণে ভিন্ন প্রকারের লেখ! হইল 'না। 
ঘলঘসার বহির্ববাস ছোট ৰাটার ন্যায় বলিয়া ইহাকে দ্রোণপুষ্প বলে। শীতের সময় 
ইহার ফুল ও ফল হয়। 
ব্যবহাৰ্যঅংশ :__সমগ্র উদ্ভিদ্‌। 
বৈস্তকে দ্রোণপুস্পের ব্যবহার । 
ভাবপ্রকাশ £--(১) বিষমজ্ৰরে দ্ৰোণপুষ্পীর দ__মরিচচূর্ণ সহ দ্রোণপুশ্পীর পত্রের রস বিষমজরে 
হিতকর (জর চিঃ) (২) কামলায় দ্রোণপুষ্পীরস_কা'মলারোগীর নেত্ৰে কয়েক 
বিন্দু ভ্রোণপুষ্পীপত্র্ের রস সেচন করিবে ( কামলা চিঃ )। 
মূলগ্রন্থাংশের ওঁষধাথে ব্যবহার £- নিখন্ট,.কারের মতে ইহা সুস্বাদু, উগ্র, পিত্ত ও বায়ুর 


শাস্তিকারক ও কামলারোগে ব্যবহাধ্য। ইহা ক্রিমি ও শ্লেম্সানাশক, উত্তেজক ও 
ঘর্দবকারক। 
ইহার রদ ১ ভাগ মধু ২ ভাগ ও কিছু সোহাগা একত্র মিশ্রিত করিয়া সেবন করিলে 


সন্ধি আরাম হয়। Dr. Rheede বলেন ],, 28818. জাতীয় ঘলঘস| স্বল্পরজঃ 
৯৪২ 


রোগে ব্যবহৃত হয়। ঘলঘসা জাতীয় গাছগুলি পাচড়ার উধধ | ইহার পাতার রস 
নাকে নস্ত লইলে সর্পবষ নষ্ট হয়। ইহা মাথাধরা ও সন্ধির পক্ষে হিতকর। এই 
পাতার রন কোন গাছে দিলে পোকা ধরিতে পারে না, অধিকন্ত পোকা মরিয়া যায়। 
ইহার পাত! ভাজিয়! লবণধেগে খাইলে অর নাশ হয় ( Duthie )। 

সর্পদষ্ট ব্যক্তিকে প্রথমে ই ছটাক পরিমাণ ঘলঘসাৱ রস খাওয়াইতে হয়, তৎপরে 
ইহার বন পায়ের তলায় ও দ্বায়ের মুখে মাধাইতে হয় এবং সঙ্গে সঙ্গে ইহার রস 
লইয়া নাকে নম্ত লইতে হয়। ইহার ফলে রোগী একেবারে আরাম হয়। 


010558092--সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


পাতা--ঝলদাইয়| লবণের সহিত ব্যবহারে স্বরনাশ করে। 
পাতার রস--মাথার যন্ত্রণায় ও সদ্দিতে উপকারী 


মন্তব্য :--চরক্‌ শাকবর্গে দ্ৰোণপুপী ( কুতনুম্বা) পাঠ করিয়াছেন। ‘দশেমানিতে' দ্ৰোণপুষ্পের 
উল্লেখ নাই। 


Fig.—Jaxq., Ic. Pl. Rar., i, IL, t. 3; 0100, Herb. 4000, vi t. 16; 
Fig ) Kirtikar & Basu, Ind. Med. Pl., t. 776. 


Ref.—F. B. [,, iv, 699; Roxb., চা. IL. iii, 9; B. P., ii, 856 ; Prain, H. H. 
263. 





2 


478. Leucas linifolia Spreng (বড় ঘলঘসা ) 
৯৪৩ 


479. L. cephalotes 5058. (বড় ঘলঘস। ) 
L. lavandu laefolia Rees. 
ভাষানুসারী নাম £--দেবফ্ৰোণী, দণ্তকলস- সংস্কৃত; বড় ঘলঘনা, বড় হুলকসা-_বাংল। ; 
গোমা, মোটাপাতি, ধুরপিশাক-_হিন্দি; তুম্‌নি--তেলেণ্ড; তুম্ব--মহাবাষ্ট্ৰ; : 
মালভোডা-_পাণ্ডাৰ ; আন্দিয়া-ধরুপ-আরক-__সাওতাল } 
অন্থা। চৈব মহাদ্ৰোণ| কুরুন্বা দেবপুৰ্বক| ৷ 
দিব্যপুষ্পা মহাদ্ৰোণী দেবীকাণ্ড। বড়াছৱয়| ৷৷ 
দেবদ্ৰোণী কটুপ্তিক্ত| মেধ্য। বাতাৰ্ত্তিভুতমুৎ ৷ 
কফমান্দ্যাপহ! চৈব যুক্ত! পারদশোধনে ॥ 
রাজনিঘণ্ট £। পর্প টাদ্িবর্গঃ। 
নামপর্য্যায় £--মহাদ্ৰোণ, কুকু্বা, দেবপূর্বকা, দ্িব্যপুষ্পী, যহাপ্রোণী ও দেবকাণ্ড৷---এই ছয়টি 
নাম। 
গুগপর্ধযার $- দেবপ্রোণী, কটম্তি ক্রস, স্বৃতিশিবর্ধক, বাধু রোগ ও ভূতদোষনাশক, এবং 
কফ ও অগ্নিমান্দ্য নাশক। অন্তদ্রব্যের সহিত যুক্ত হইয়| পারদশোধনে ব্যবহৃত হয়! 
জন্মস্থান :--পাঞ্জাব, বঙ্গদেশ এবং পৰ্বতীয় প্রদেশের ৪*** ফুট উচ্চ পধ্যস্ত স্থানে জন্মে। 
বঙ্গদেশে বহু পরিমাণে জন্মে। 
বর্ণন| :--লম্ব।, শক্ত বর্জীবী উত্তিদ্‌। কাণ্ড ২-৩ ফুট। পত্র কোমল লোমযুক্ত, ২-৪ ইঞ্চি, 
বোট! ছোট, ডিম্বাকৃতি, পত্রের কিনারা কত্তিত। পুষ্পগুচ্ছের ব্যান ১-২ ইঞ্চি, অত্যন্ত 
বৃহৎ ও গোলাকার । ফুল ১ ইঞ্চি, স্থক্ম লোমযুক্ত, শ্বেতবর্ণ। শীতকালে ফুল হয়, 
গ্রীষ্মকালে গাছ মন্মিয়| যায়। বর্ষার বৃষ্টি হইলে শত শত গাছ বাহির হয়। 
ব্যবহাৰ্য অংশ :-- সমগ্র গাছ, পত্র ও ফুল। মাত্রা, রস ই তোলা। 
মূলগ্রস্থাংশের ওবধার্থে ব্যবহার :_ ইহা উত্তেজক ও ঘশ্বকারক। 


010359:5 :-_ সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 

গাছ ঃ- উত্তেজক, ঘৰ্ম্মকাৰ্বক, কীটবিষ নাশক। 

গাছের টাটকা রস £--চুলকদনিতে বাহপ্রয়োগ করা হয়। 

ফুল ৫-_সিরাপের স্তায় ব্যবহারে কাসি ও দর্দিতে উপকারী। 
Fig.—Wighe, lc. t. 337 3 Kirtikar & Basu, Ind. Med. 2].,0. 773; 


Ret: ~F. B. L, iv, 689 ; Roxb., F. I., iii, 10; 8. P., ii, 856 ; Prain, H.H,, 
263 


৯৪৪ 





479. Leucas cephalotus Spreng. ( বড় ঘলঘস। ) 


Genus—LALLEMANTIA Fich & Mey. 
480. L. royleana Benth. (তোকমারি) 


ভাষানুসারী নাম ১--তোকমারি, তোপমাৱি--বাংল| ; তুখমালঙগা হিন্দি; তৃথ মিবালঙ্ধ 
-_কাশ্মীর ; তুখ স্বালঙ্গী_ পাঞ্জাব ; তুখ মিবালছু-_কৰোথে। 

জন্মস্থান £- পাঞ্জাবৰ, লাহোরের পশ্চিমভাগে প্রচুর জন্মে ও চাষ হয়। 

বর্ণনা £--বৰ্ষ'জীবী সরল উদ্ভিদ, ৬-১৮ ইঞ্চি লম্ব।, কাণ্ড হইতে বহু শাখা-প্রশাখা বাহর হয়। 
পত্র ই+১ ইঞ্চি । বৃন্তদেশ হৃতৎপিণ্ডাকৃতি। পুষ্পদণ্ডের উপরিভাগে গুচ্ছবদ্ধ বহু পুষ্প 
হয়। ফুলের বোটা ক্ষুত্র। ফুলের বহির্বাস & ইঞ্চি, সোজ। ও ঘনসন্তিবিষ্ট। ফল 
বু ইঞ্চি, সরু, লম্বা ও মস্থণ। মাৰ্চ-এপ্ৰিল মাসে ফুল ও ফল হয়। 

ব্যবহার্য অংশ £--বীজ। 

মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £__বীজ শাস্তিকর। জলে দিলে হড়হড়ে ও আঠার 
মত হয় বলিয়া ইহা অনেক প্রকার পানীয় দ্রব্যে ও উর্ধে ব্যবহৃত হয়। প্রস্রাবে 
স্বালা, আট্কাইয়! প্রস্রাব হওয়া প্রকৃত রোগে তোকমারি ভিঙ্গাইয়| উহার জল পান 
কৰিলে বেশ উপকার হয়। তোকমারি জলে ভিজাইয়। ফোড়ায় পটি দিলে উহা 
বসিয়া বা ফাটিয়া যায়। 


৯৪৫ 
১১৯ 


Gi০গary £ঁ-সংক্ষিপ্ত গুণপরিচয় £-- ৃ 
বীজ- শাস্তিকর, নিগ্কতাকারক, পেটের বায়ুতে এবং এবং প্রস্রাব আট কাইলে 
বাবারে বিশেষ উপকারা। | 


Fig.—Kirtikar & Basu, Ind. Med. Pl., t. 766 C. 


Retf.—F. B নদ iv, 667 ; Boiss., Fl. Orient,, iv, 674; Birdwood, Bomb. 
Pl, 62; Stewart, Punjab. Pl, 168 ; Atkinson, Him. 12080, 315. 





480, Lallemantia Royleana Benth ( তোক মরি ) 


LXXX. PLANTAGINACEAE. 
Genus—PLANTAGO Linn. 
| 481 P. ovata Forsk. (ঈস্পগুল) 
ভাষানুসারী দাম :_ঈবদ্গোল__সংস্কৃত; ঈশবগুল_বাংণা; ঈশববগদ হিন্দি) 
উৎমূজীরণ গুজরাট ; ঈশবগুন-_পাঞ্ধাব ; স্পানগার-সিদ্ধু; ইম্পজাঃ ফ্রান্স; 
ইত্বলবিবৈ- তামিল; ইপ্পগল--"তেলেণ্ড বঙ্ধরীকতুগা_আরব। 


ঈষদগোলং পরং বৃষ্যং মধুরং গ্রাহি লীতলম্‌। 
পিচ্ছিল তুবরং কিঞ্চিছাতকৃৎ, কফপিত্তহৃৎ ৷ 
রক্তাতিসারাঅ্ৰপিত্তং নাশয়েদিতি কীৰ্ত্তিতম্‌ ॥ 
মুত্ৰলং শীতৰীজং স্যাদুষবাতনিবারণম্‌ ৷ 
বস্তিসংশোধনং প্রোক্তং শুক্ৰমেহনিবারণম্‌ ৷ 
আধ্যানাপহর্চাস্ত যোজ্যঃ শীতকষায়কঃ ৷ 

বৈস্ভান্থৃত নিঘণ্ট সংগ্রহঃ ৷ 


গুণপর্ধ্যায় :--টীশবঞ্তল বৃক্ষ, মধুর, ধারক, শীতল, পিচ্ছিল, কিঞ্চিৎ কযায়, বাতক্লেম্মকয়, 
কফপিত্তহয় এবং' বক্তীতিপার ও বক্তপিত্তনাশক। ইহার বীজ যৃত্রকর, শীতল, 
উষ্ণবাতনিবারক, বস্তিশোধক' শুক্রমেহ ও আশ্মাননাশক। ইহার শীতকষায় প্রযোজ্য । 


জন্মস্থান £--পাঞ্জাব, মূতান, সিন্ধুদেশ প্রভৃতি স্থানে চাষ হয় আদিম বাসস্থান যেলুচিন্থান, 
আফগানিস্থান, আবব, মিশর | 


বর্ণনা 8__বর্ষজীবী উত্তিদ, ঘন শক্ত লোমযুক্ত। পত্র লম্বা কুশঘাসের ন্যায়, ৩-৯ ইঞ্চি, 
পাতায় ৩টি শিরা আছে। দূরে দরে দীতযুক্ত। পুষ্পদণ্ডের মস্তক ২-১২ ইঞ্চি 
গোলাকার । পুষ্পস্তবক ডিম্বাকতি, সুস্থ লোমযুক্ত, বীজকোষ ২ ঘর বিশিষ্ট; প্রত্যেক 
ঘরে ১টা বীজ থাকে। জুলাই মাসে ইহার ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ 2£--বীজ ৷ শীতকষাঁয় ১-৩ ছটাক। ক্কাথ ৫-১* তোলা। 


মূল গ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার £-_ঈশবগুল স্সিগ্ককর ও মৃছবিতেচক | ইহার বীজ স্বর, 
সন্দি ও শুক্ৰসম্বন্ধীয় রোগে হিতকর | উদরাময় ও রক্ত আশয় রোগে ইহা শ্রধান্তঃ 
ব্যবহৃত হুয়। জলে ভিজাইলে বেশ পুলটিসের কাজ করে। ঈশবগুলের দানা অশ্বের 
কর্ণের ন্যায় বলিয়া পারসিক ভাধায় ইহাকে ইস্পগুল বলে। ইহাস্ন বীজ ভিজাইলে 
তোকমারির ন্যায় আঠার মত হয়। ইহার বীজে অল্প ধারকতা শক্তি আছে বলিয়া 
দেশীয় ও ইউরোপীয় বৈচ্যেরা-বালকদিগেম্ব পুত্নাতন উদরা'ময়ে যখন অপর গুষধে 
কোন ফল হয় না তখন ইহা ব্যবহার করিতে বলেন ( Bent] & Trim )1 
ঈশবগুল ধারক বাত ও ঙ্েক্সাকারক, কফ ও পিওনাশক। ইহার শীতকযায় 
সচরাচর রক্ত আমাশয় ও অন্নমাশক, বস্তিশোধক, প্রমেহনাশক। ইহার 
শীতকষায় সচরাচর এই রোগে প্রয়োগ করে। ইহা গুড়া করিয়া গরম জলে একরাত্রি 
ভিজাইয়া রাখিলে শীতকষায় প্রস্তুত হয়, শীতকষায়ে উহার গুণ ৬ গুণ বান্ধিত হয়। 
Dr. Edgeworth বলেন ইহা মূলতানে চাষ হয়, কিন্তু Dr, 966৮৫: বলেন 
ইহা পাঞ্জাবে চাষ হয় না। 


৯৪৭ 


019989:5 ৫ সংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 
বীঞ্গ ঃ_নসিপ্ধতাকারক, বেদনানাশক, প্রশ্রাবকারক । পকাশয়ে নাড়ীর স্ৰীতি, 
জননেন্দ্িয়ের এবং মৃত্রাশয়ের স্ফীতিতে, পুরাতন আমাশয়ে, অগ্নিমান্দা এবং কোষ্ঠবদ্ধতায় 
উপকারী । 

মন্তব্য £_ঈশবগুল অস্ত্র ও পাকস্থলীয় প্রদাহ, আমাশয়স্থিত শ্লেম্মার বিকার ( gastic 
Cattarth), অতিসার, রক্কাতিপার, গণোরিয়া এবং বৃক্ক সম্বন্ধীয় পীড়ায় ব্যবহৃত হয়। 
ভিনিগারের সহিত ঈশবগুল ও রামতিলের পুলটিস আমবাত্গ্রস্ত স্ফীত অঙ্গে 
ব্যবহৃত হয়। ঈশবগুল কফ ও কাসের পক্ষেও হিতকর। গরম জলে ক্লিয় ও 
শর্করার সহিত ২1৩ ড্রাম ঈশবগুল বালকদের দীর্ঘকালের উদরাময়ে সেবন 
করিলে সহজ দাস্ত হইয়া থাকে। সিদ্ধ ঈশবগুল ধারক, সে কারণ ইহা! 
শিশুর উদরাময় ও আমরক্তাতিসাবে উপকারী । এতঙ্গেশীয় লোকের বিশ্বাম 
ঈশবগুল সিদ্ধ করিয়া ব্যবহার করিলে উপকার হয় না। সুতরাং তাহার| আস্ত 
ব্যবহার করেন। 120, 11018 বলেন, পূর্ণবয়স্কের পক্ষে ২২ 018. ঈশবগুল 
ই ডাম মিছরির সহিত সেবন বিধেয়। India Pharmac০P0ea তে ঈশবগুলের 
ক্কাথ ব্যবহার করিতে বল! হইয়াছে । ( Khory & Dymock. 2nd vol, 501 
Page এবং 3rd vol. 126-127. Page ). 

তি Med. 8০৮, 0. 211 ; Kirtikar & Basu, Ind. Med. 01, 


t, * 
Ref.—F. B. ],, 85, 707; [২০৯০০ F.IL, i, 404; Dymock., iii. 126. 


ৰু 


চি 





481. Plantago ovata 018, ( ঈস্পগুল ) 
৯৪৮ 


LXXXIL. NYCTAGINERE. 
Genus—BOERHAAVIA Linn. 
482. 8, repens Linn. ( পুনৰ্ণব| ) 
B. diffusa Linn. 
ভাধানুসারী নাম £_পুনর্ণব।--সংস্কৃত; শেপুণো, গাদাপুণ্যে, পুনৰ্ণব|--বাংল| ; বিষখপরা, 
সঁঠি, গদহপূর্ণা_হিন্দি ; পাণ্ডরাঘেন্ট,.লি--মহারাষ্টর ; বিলিয্নহ্‌ বে্লড্‌কিলু--কৰ্ণাট ; 
পুনর্ণবা--বোদ্বে ; গালজেরু, অতিকমমেদি, আতাতাসামিদী-_তেলেগ্ড ; ভূকরত্তেকিরে, 
স্থকুক্ৰাট্ট, স্থবকরত্তেকিরে-_তামিল ; হন্দ কুকী_আরব। 
পুনর্ণব! বিশাখন্চ কাঠিল্লঃ শশিবাটিক| ৷ 
পৃর্থী চ সিতব্ষাভুদার্ঘপত্রঃ কঠিল্লকঃ ৷৷ 
শ্বেতী পুনর্ণব।৷ সোষ্ণ| তিক্ত| কফবিষাপহ!। 
কাসহাত্রোগশুলাঅ-পাওডুশোফানিলাত্তিনুৎ॥ 
পুনর্ণবাইন্যা রক্তাখ্যা ক্র,র! মণ্ডলপত্রিকা। 
রক্তকাণ্ড। বর্ধকেতুলেণহিত৷ রক্তপত্রিকা ৷ 
বৈশাখী রক্তবর্ধাভূ: শোফত্নী রক্তপুষ্পিক।। 
বিকম্বর। বিষদ্্ী চ প্রাবৃষেণ্যা চ সারিণী।। 
বর্ধান্তবঃ শোণপত্র; শোণঃ সন্মীলিতদ্ৰুমঃ। 
পুনর্ণবো৷ নবে| নব্যঃ স্যাদ্ধাবিংশতিসংজ্ঞয়। ৷৷ 
রক্তা পুনর্ণব। তিক্ত! সারিণী শোফনাশিনী। 
রক্তপ্রদরদৌষদ্বী পাওুপিত্তপ্রমর্দিনী ॥ 
নীল। পুনর্ণব। নীল! শ্যাম৷ নীলপুনৰ্ণবা । 
কৃষ্তাখ্যা নীলবর্ধাভূর্নালিনা স্বাভিধাদ্ি". || 
নীল| পুরর্ণব তিস্তা কট,ফ| চ রসায়নী। 
হাত্রোগপাতুশয়থ,-শ্বীসবাতকফাপহ। ৷৷ 
রাজনিঘণ্ট,ঃ। পর্পটা দিব্গঃ। 
নামপর্যায় £--পুনৰ্ণব৷, বিশাখ, কঠিল্ন, শশিবাটিকা, পৃথী, সিতবধাভূ, দীর্ঘপ্র, কঠিল্লক-- 
এইগুলি শ্বেতপুনর্ণবার নাম। বক্তাখ্যা, ক্রুরা, মণ্ডলপত্রিকা, বক্তকাণ্ডা, বর্ষকেতু, 
লোহিতা, রক্তপত্রিকা, বৈশাবী, বুক্তবধীভূ, শোন, ক্তপুম্পিকা, বিকস্বরা, বিষসসী, 
প্রাবৃষেণ্যা, সারিণী, বর্ধাভব, শোণপত্র- শোণ, সম্মীলিতপ্রম, পনর্ণবা, নবা, নব্য-_এই 
বাইশটি রক্তপুনর্ণবার নাম । নীলা, শ্যাম, নীলপুনর্ণবা, কৃষ্ণাখ্যা, নীলবর্ষাভূ, নীলিনী.-- 
এইগুলি নীলপুলর্ণবার নাম। 
গুণপর্বায় :- শ্বেতপুনর্ণবাঁ_তিক্তরস, উষ্ণবীধ্য, কফদোষ ও বিষদোষ নাশক । কাস, হৃদরোগ, 
শূল, রক্তদোষ, পাঙু, শোখ এবং বায়ুনাশক। রকতপুবর্ণবাঁ_তিক্তরস, মলনিঃসারক, 


৯৪৯ 


শোথনাশক, বক্তপ্রদর, পাও, এবং পিত্বদোষনাশক । নীলপুনর্ণবা-_তিক্ত ও কটু রস, 
উষ্ণবীধ্য, রসায়ন। হত্রোগ, পাঞ্জ, শ্বাস এবং বায়ু ও কফনাশক। 

জন্মস্থান :--ভারতেয় সর্বত্র জন্মে । বঙ্গদেশের বহুস্থানে পতিত জমিতে বর্ষাকালে প্রচুর 
জন্মে। সচরাচর শীতলস্থানে ও সারের গাদায় দেখা যায়। | 

বর্ণনা :--পুনৰ্ণবায় প্ৰধানতঃ ৩টি ঘও:%০5 আছে। তন্মধ্যে Var. 81£0053 কে প্রকৃত 
পুনৰ্ণৰা (8. 9.১ ii, 863; F. B. ],, iv, 709 ) বলে; Var. procumbens 
ইহার নামও পুনর্ণবা। ইহা সচরাচর মধ্য ও পূৰ্ব্ববঙ্গে দেখা যায়। পুনৰ্ণবার গুণ 
সবগুলিরই সমান, তবে শ্বেত পুনর্ণবার গুণ বৈস্তশাস্তরে অধিক বলিয়া উল্লিখিত আছে। 
ঘন শাখাযুক্ত লতানে গাছ, শিকড় মোটা, মূলশিকড় শক্ত ও কাঠের মত। লতা 
২-৩ ফুট লম্বা, নরম মাটিতে ছড়াইয়া পড়ে, পাতা পুরু, অগ্রভাগ মোটা। প্রত্যেক 
শাখায় জোড়া জোড়া পাতা হয়। ইহা! ১-২ ইঞ্চি লম্বা, ভিম্বাকৃতি, লম্বা, অথবা 
গোলাকার, স্থগ্ম লোমযুক্ত গোড়ার পাত৷ গোলাকার অথব! হৃংপিণ্ডাকৃতি। পুষ্প 
লোমযুক্ত, পুংকেশর ২-৩টি, বিস্তৃত। ফল ই ইঞ্চি লঙ্থা ও গোলাকার। ইহার বীজ 
নটে শাকের বীজের ন্যায় । ফুল শ্বেতবৰ্ণ, রৌদ্রে লতা শুকাইয়া গেলেও ইহার মূল 
থাকে এবং পুনরায় বধণয় গজাইয়| উঠে। রক্তপুনর্ণবার ডণটা লালবর্ণ ও ফুল লালবর্ণ 
হয়। ইহার লত| অধিকদূর বিস্তৃত হয়। শ্বেতপুনর্ণবার বম হইতে ইহা একট,তিক্ত। 
শীতের সময় পুনর্ণবার ফুল ও ফল হয়। 

ব্যবহার্য অংশ :--সমগ্ৰ গাছ ও শিকড়। মাত্রা, রস ১-২ তোলা; ক্কাথ ৫-১* তোলা ; 
মূলের রস ৪-৮ আন৷। 


বৈস্তকে পুনর্ণবার ব্যবহার। 


চরক :-_কুষ্ঠে পুনর্ণবা-_-দখির সরের সহিত পুনর্ণবামূল পেষণপূর্ববক কুষ্ঠে প্রলেপ দিবে (টি: 
এম অঃ)। | 


সুশ্ৰুত £-(১) অগ্মযীয়োগে পুনৰ্ণব৷--ক্ষীর্পর্িভাষান্মারে সাধিত খুনর্ণবাক্কাথ অশ্মরী- 
রোগীকে পান করাইৰে (চিঃ ৭ম অঃ )। (২) শোধে পুনৰ্ণবা--শোখথয়োগী প্রত্যহ 
পুরর্ণবার কাখ কিম্বা পুনর্ণবার মূল কন্ক এবং আত্রক একত্র পেষণপূৰ্ব্বক দুঞ্ধাচুপান 
করিবে। এইরূপ একমাস ' সেব্য (চিঃ ২৩ অঃ)। (১) মুষিকবিষে পুনর্ণবা__ 
মৃষিকদংশনের অন্য বিষদোষ দূরীকরণার্থ মধু সহ পুনর্ণবামূল চূর্ণ সেবন করিবে (কঃ ৬ 
অঃ)। (৪) ক্ষিপ্ত কুকুরাদিবিষে পুনর্ণবা- ক্ষিপ্ত কুকুরদংশন বিষদোষ দূরীকরণার্থ 
শ্বেতপুন্ণবার মূল, বুত্তববীজ সহ সেব্য (কঃ ৬ অঃ)। (৫) জ্বরে বৰধাভূ-- 
ক্ষীরপরিভাযাহ্ সারে সাধিত পুনর্ণবা কাখ সৰ্ব্বত্বৰ নাশক (উঃ ৩৯ অ:)। 


৯৫% 


বৃন্দ $-_-.১) মদাত্যয়ে পুনর্ণবা_মৃচ্ছিত গব্যত্বত, ত্বতসম গব্যদুগ্ধ, জৰিগুণ বা চতু গুণ পুনৰ্ণবা 
কাথ এবং দ্বত চতুৰ্থাংশ যষ্ঠীমধু কন্ধ সহ যথাবিধি পাক করিয়া প্রত্যহ ই তোলা 
হইতে ১ তোল! মাত্রায় সেবন করিলে, মস্থপান জন্য যাহাদের ওজোধাতুক্ষয় ও 
দৌর্ধল্য দন্মিয়াছে তাহারা সুস্থতা লাভ করিতে পারে। (২) রসায়নার্থ পুনৰ্ণব৷-- 
পুনর্ণব| মূলত্বক (নিঘণ্ট,মতে নীলপুনৰ্ণবা বপায়নী, অভাবে শ্বেতপুন্ণবা গ্রাহথ) 
উপবিউক্তমাত্রায় গবাছুপ্ধে পেষণপূৰ্ব্বক তিনমাস, ছয়মাস কিন্বা একবংসর কাল পান 
করিলে জীৰ্ণ ব্যক্তিও পুনৰ্ণবতা প্রাপ্ত হয়। 

চক্ৰদত্ত £--(১) শোধে পুনৰ্গবাঘ্বত--পুনৰ্ণবার কাথ, কন্কদহ যথাবিধি গব৷স্বত পাক কৰিয়া 
শোথরোগীকে সেবন করাইবে ("শোধ চি:)। (২) বিদ্ৰধিতে পুন্ণনবা--"শ্বেত" 
পুনর্ণবা মূল ক্কাথ পান করাইলে অপক্ক বিদ্রধি জয় করা যায় (বিদ্রধ চিঃ। (4) 
বিষ প্রতিষেধার্থ খশ্বেতপুনৰ্ব৷--পুত্তানক্ষত্ৰে শ্বেতপুনর্ণবামূর উখিত করিয়া 
তণ্ডলোদকের সহিত পেষণপূর্বক পান করিলে, সদ্বৎংসব সর্পবিমের উপদ্রব হইতে 
নিষ্কৃতি পাওয়। যায় (বিষ চিঃ )। 

হারীত £--(১) উরঃক্ষতে পুনর্ণব। উর:ক্ষতে সরক্ত পূজ নির্গত হইতে থাকিলে, পুনর্ণবান্ধাথ 
পেয় (চিঃ ১৭ অ:)। (২) নিদ্রাকরত্বে পুনর্ণবা-_অনিল্ত ব্যক্তিকে পুনর্ণবার ক্কাথ সেবন 
করবা ইলে হুনিদ্ৰা হয়। 

ৰঙ্গসেন :- চাতুর্থক অরে শেতপুনর্ণবা__শেতগুলর্্বার মূল দুগ্ধে পেষণপূৰ্ব্বক কিম্বা তাম্বুলেৰ 
সহিত সেবন করিলে, দীর্ঘকালের পৈত্তিক চাতুৰ্থক জরে ( ২ দিন ছাড়াস্মর ) নিবৃত্তিপায় 
(জর চিঃ )। (২) বাতকণ্টকাখ্য বাতব্যাধিতে পুনৰ্ণব|--শ্বেঃপুনৰ্ণব| মূলপক তৈল 
অভ্যঙ্গ করিলে বাতকণ্টক বিনষ্ট হয় ( বাতব্যাধি চিঃ) । (৩) আমবাতে পুনর্ণবাশাক 
_ পুনর্ণৰাশাক আমবাত রোগীর পক্ষে প্রশস্ত ( আমবাত চিঃ) 

মুলগ্ৰস্থাংশের ওষধার্থে ব্যবহার:-_-কামপা, উদরী, সৰ্ব্বাঙ্গীন শে খ, অল্মৃত্র ও ও আভ্যন্ত বণ, 
প্রদাহে ইহা ব্যবহৃত হয়। ইহা শোথ রোগের একটি প্রধান ওঁবধ, এই কারণে ইহার 
আর একটি নাম শোথাগ্রি। ইহার শিকড়ের কাথ, চিরত| গুড়া ও আদ। সর্বাঙীন 
শে।খের বিশেষ ধধ । 

ভুনিস্ব বিশ্বকল্পং জগ বা পেয়ঃ পুনর্মবাকাখঃ। 
অপহৃরতি নিয়তমাশু শোথং সৰ্ব্বাঙ্গজং শৃণাম্‌ ॥ 

পুরর্ণবাষ্টক :--পুনৰ্ণব৷ শিকড়, নিমের শিকড়, পটলপত্র, দা, কটকী, হুরীতকী, গুলঞ্চ, 
দারুহরিদ্রার কাঠ প্রত্যেক তোলা, ৩২ তোল! জলে সিদ্ধ করিস! ৮ তোলা থাকিতে 
নামাইবে। এই ক্কাথ সর্বাজীন শোধে, উদ রী, সন্ধি, এবং কখন কখন কষ্টকর শ্বাসে 
ব্যবহৃত হয়। 
ইহার শিকড়ের কাখ, লবঙ্গ, দারুচিনি, এলাচ প্রভৃতির সহিত তৈল প্রস্তুত করিয়া 
গায়ে মাখিলে, সব্ব্দীন শোথ আরাম হয়, ইহাকে পুনর্ণবা তৈল বলে। 


৯৫১ 


পুবর্ণবানিম্বপটোল শুঠাতিক্তামৃতাদাৰ্ব্যভয়াকষায়ঃ । 

সব্ব্জিশোখোদরকাসশুলশ্বাসান্বিতংপাগুুগদং নিহত্তি ॥ চত্ৰদত্তঃ। 
গোয়াদেশে ইহার কাথ গণোরিয়া রোগে মৃত্রকর বলিয়া এবং বোম্বে প্ৰদেশে শোথরোগে 
বহুপরিমাণে ব্যৱহৃত হয় ( Dymock ) । 
ইহার শিকড় পশ্চিমভারতীয় দ্বীপে গণোরিয়া রোগের উষধরূপে ব্যবহত হয়। হপানিতে 
বুকে সন্ধি বসিলে ইহার মূল সেবনে উপকার হয়। ইহা শ্লেম্সা নিঃসারক | কয়েকটি 
রোগীকে ইহার কাব, রস ও গুড়া দিয়া বিশেষ ফল পাওয়া গিয়াছে ( Asstt, Sur. 
B. M 01080610166 ) । 
Dr. Lalmohan Ghose পরীক্ষা করিয়া দেখিয়াছেন ষে,ইহাব মূত্ৰাশয়ের উপর 
ক্রিয়া আছে এবং অপর ওষধের সহিত সেবন করিলে যকৃতের উপর বিশেষ কাজ 
করে (০০৭ & Drugs. 1910 ; 80 )। ইহা! অধিক পরিমাণে মূত্র করাইয়! দেয় 
বপিয়া যাবতীয় গণোরিয়া রোগে বাবহৃত হয়। হৃদ্যস্ত্রের দুর্বলতার জন্য শোধে ইহা 
একটি ফলপ্ৰদ উধধ । ইহ। মৃত্রাশয়ের মধা দিয়া রক্ত চলাচল করাইয়বার পক্ষে অতি 
উৎকৃষ্ট উবধ। শোথ রোগে ইহা মূত্রবৃদ্ধি করাইয়া শোথের উপশম করে। 


0193985 2-_সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
মুল--প্রশ্ৰাবকারক, বিরেচক, গ্রেন্সানিঃসারক। ইপানীর পক্ষে উপকারী | অগ্ননৃদ্দীপকতায় 
স্থানীয় শোথনিবারক। রত্তশূন্ততায়, কামলায়, জলোদরীতে, শোথে, স্বল্পপ্রস্রাবে 
উপকারী। জঠরাগ্ি বৃদ্ধিকারক ও সর্পবিষে উপকারী । 


মন্তব্য 2 চরক, স্বেদোপগ, অনুবাসনোপগ, কাসহর এবং বয়ংস্থাপন্বগে পুনর্ণবা পাঠ 
করিয়াছেন। চাঁরক শাকবর্গে পুনর্ণবাশীকের উল্লেখ দৃষ্ট হয় না। স্বেদোপক্ষণ শব্দের 
অর্থ ঘন্দোৎপাদক। সুক্রুত বিদারীগন্ধাদিগণে পূনৰ্ণবা পাঠ করিয়াছেন। শাকবর্গে 
লিখিয়াছেন “তেষু পৌনর্ণৰং শাকং বিশেষাচ্ছোফনাশনম্‌ । তিক্তবর্গে পুনর্ণবা পঠিত 
হইয়াছে (স্থ:৪ অঃ)। বামকদ্রবোর মধ পুনর্ণবার উল্লেখ নাই। 
ত্বগ গত শোধে পুনর্ণবার প্রলেপ উপকারী | £১1)9115 বলেন পুনর্ণবার মূলচূর্ণ মৃদুরেচক 
এবং ইহার শীতকষায় ক্রিমি্স । [. চ. Warin৪ বলেন, পুনর্ণব। উত্তম কফনি:সারক। 
ইহার চূৰ্ণ, কাথ ও শীতকঘায়, শ্বাসে সেবন করাইয়া বিশেষ ফল পাওয়| গিয়াছে। 
অধিক মাত্রায় পুনর্ণব। বামক। Wat মহোদয় উহার গ্ৰন্থে লিখিয়াছেন, শুদ্ধ পুনর্ণবার 
কাথ সোবার সহিত শোথরোগীকে সেবন করাইয়া বিশেষ ফল পাওয়| গিয়াছে । 
সামান্য শোধে পুনর্ণবা শাক সিদ্ধ করিয়া সৈদ্ধবলবণ যোগে রুটির সহিত সেবন 
কৰিলেই উপকার পাওয়া যায়। 

Fig.— Wight, lc, t.. 874 ; Rheede, Hort. Mal., vii, € 56. 

Ref.—F.B.L, iv, 709 ; Dymock, iii, 190; B.P., ii, 862 ; Prain, H. H,., 
254, 


৯৫২ 





482. Boerhaira repens Linn, ( পুনর্ণবা ) 


Genus—PISONIA Linn. 
483. P. aculeata Linn. (বাঘ আচড়! ) 


ভাষানুসারী নাম :-_বাঘঅশাচড়া__বাংলা ;  হাতী-অঙ্কশ- -উড়িস্তা; করিদ্দু_-তামিল ; 
কঙ্কী, এম্ব,ডি--তেলেণ্ু । 


জন্মস্থান 2--দাক্ষিণাত্য, উড়িয়া, হুগলী, হাওড়া, বৰ্দ্ধমান, ১৪-পরগণ৷, বনজঙ্গলের ধারে 
দেখ! যায়। 


বৰ্ণন| $--কীটাযুক্ত লতানে ভূলুষ্টিত লতা । নৃতন ডাল ও পুষ্পপও কোমল এবং ধারাল কাটা 
দারা আবৃত। ছাল ফিকে ধূনর বর্ণ ও পাতল', কাষ্ট ফিকে ধূসর বৰ্ণ ও নরম। পত্র 
২-৩ ইঞ্চি, মাথা মোটা স্ষক্ষ্ম লোমযুক্ত অকত্তিত, পত্ৰ বৃত্ত &-২ ইঞ্চি লঙ্বা। ফুল সবুজের 
আভাযুক্ত শ্বেতবৰ্ণ, ঘন ঘন জন্মে। পুংকেশর ৭1৮টি, স্ৰীপুষ্প গোলাকার, দীতযুক্ত। 
ফল লম্বা উই ইঞ্চি, ৫টি শিরাবিশিষ্ট। শীতের শেষে ফুল ও ফল হয়। 


ব্যবহাৰ্থয় অংশ :_ছাল ও পাত৷ । 


৯৫৩ 
১২০ 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার $- ইহার ত্বক্‌ ও পত্ৰ বাতের বেদনায় দিলে বেদনা আরাম 
' হয় ও ফুল৷ কমিয়! যায়। ইহার রস গোলমরিচের সহিত ও অপরাপর সৌগন্ধ দ্রব্যের 

সহিত বালক্দিগকে সেবন করিতে দিলে তাহাদের ফুস্ফুস্‌ ঘটিত রোগ আৰাম হয় 

(৪৮ )। 

Glory £-_ সংক্ষিপ্ত গুণপরিচয়__ 
ছাল ও পাতা :__ফুলা ও বাতের বেদনায় যন্ত্রণার স্থষ্টি করিয়া কমাইয়া দেয়। 

Fig :— Wight, [০.১ t. 1763-64 ; Bedd., Sylv., Madr. 175, t. 22, Fig 3; 
Kirtikar & Basu., Ind. Med. }}1,, t. 784. 

Ref. ছা, 8, L, iv, 711; Roxb., F. L, ii, 217 7 B.P., ii, 864 ; Watt, ৮, Pt. 
I. 264 ; Prain, H. H., 264. 


Lm] 





483. Pisonia aculeata Linn. (বাঘ আচড়া ) 


Genus—MIRABILIS Linn: 
484. M. jalapa Linn. ( কৃষ্ণকেলি ) 


ভাষানুসারী নাম £- ত্রিসন্ধি, কৃষ্কেলি- সংস্কৃত; কৃষ্ণকেলি--বাংল|; গুলাব্বাস-_]হন্দী; 
গুলাৰ্বাস--বোমে; পাট্টারাস্স--তামিল; চন্ত্রকাস্তা ; বাখারাচী--তেলে; 
অস্ভিমালারি- মালয় । 


৯৫৪ 


তরিসদ্ধিঃ সান্ধ্যকুস্ম। সন্ধিবক্লী সদাফল!। 
ত্রিসন্ধ্যকুসুম! কান্ত। সুকুমার! চ সন্ধিজ| ॥ 
ত্ৰিসদ্বিপ্তিবিধ! জ্ঞেয়। রক্তা চান্ত৷ সিতাহাঁসতা । 
কফকাসহর! রুচ্যা ত্বগ্দোষ শমনী পর! | 
রাজনিঘণ্ট,ঃ করবীরাদিবর্গঠ। 


নামপর্যায় £-_ত্রসন্ধি সান্ধাকুহ্থম!, সন্ধিবন্তী, সদাফলা, স্তিসন্ধ্যকুহ্ছমা, কান্তা, সুকুমার! ও 
সন্ধিজ।_-এই কয়টি নাম। ত্রিসন্ধি তিনপ্রকার বক্ত, শ্বেত, অসিত। 


গুণপর্ধায় 2--ত্ৰিসন্ধ--কফ ও কাসনাশক, রুচিকর এবং তবগ্দোষ নাশক । 


জন্মস্থান ঃ--আদিম বাসস্থান আমেবিকা। বঙ্গদেশে বিশেষত; হুগলী, হাওড়া, ২৪-পরগণা, 
বদ্ধ'মান, ও বাকুড়ায় বহু গাছ বাগানে ও বলত বাটাতে রোপণ করে। 


বৰ্ণন| £--এই গাছ প্রধানত; শ্বেত, পীত, লাল, লাল ও শ্বেত লাল ও পীত বর্ণ ভেদে 
পাচ প্রকার। ১৫৯৬ খু: পোটুগী্জের। পশ্চিম ভারতীয় দ্বীপ হইতে এই 
গাছ ভারতে আনয়ন করে। এই গাছকে সন্ধ্যাকলি বিহ্বা সন্ধ্যাফুল বলে। পারস্য 
ভাষায় ইহাকে 6001-8689 বলে। এই ফুল পারন্ত বাসীদের গ্রিয় এবং বাড়ী 
সাজাইবার জন্য রোপণ করে । গাছের শিকড় গোলাকার ও লম্বা, অভ্যস্তর শ্বেতবৰ্ণ ও 
ঈষৎ সবুজবর্ণ। পুরাতন শিকড় শুকাইলে শক্ত হয়। নৃতন শিকড় চামড়ার মত। 
পত্র দেখিতে অনেকটা পানের ন্যায়। পত্র ২-২২ ইঞ্চি লম্বা, বৃস্তদেশ হৃৎপিণ্ডাকৃ'ত, 
অগ্রন্ভাগ ক্রমশঃ সরু; বৃন্ত ১-১২ ইঞ্চি। ফুলের পাঁপড়ি অবিভক্ত, প্রান্ত দেশ কন্তিত। 
পুষ্পদল ১ ইঞ্চি লম্ব।। পাপড়ি ৪-৫টি। বীজ কৃষ্ণবৰ্ণ, এবড়ো থেবড়ো, অনেকটা 
গোলমরিচের ন্যায়। গ্ৰীষ্ম ও বর্ধাকালে ফুল ও ফল হয়। 

ব্যবহার্য অংশ £--পাতা ও শিকড়। 


নূলগ্রন্থীংশের ওধধার্থে ব্যবহার $__এই বীজ জোলাপের কাজ «রে। ইহার পাতা জলে 
সিদ্ধ করেয়। বাগী ও ফোড়। পাকাইতে ব্যবহৃত হয়। বীজ গোল মরিচের সহিত 
ভেজাল দিয়। থাকে। শিকড় মৃহ্বিরেচক। ক্কন এশে ইহার শুকনা শিকড়চূৰ্ণ 
দ্বতে ভাঙ্জিয়। ছুগ্ধর সহিত শরীরের পুষ্টি সাধনের জন্য ব্যবহার করে এবং শিকড় সিদ্ধ 
করিয়া তরকারীর ন্যায় খাইলে অর্শ আরাম হয়। শিকড়ের মণ্ড অনেক খাবারে 
ব্যবহৃত হয়। 


3195585 :ঁসংক্ষিপ্ত গুণপরিচয়-_ 


মূল £__কামোদ্ট'পক, বিব্লেচক । 
পাত| £_-ফোড়া, অর্ক, এবং বাগীতে ব্যবহার করিলে যন্ত্ৰণা নিবারণ করে । 


৯৫৫ 


Fig.—Bot. Mag., t. 371 ; Rheede. , Hort, Mal,x,t. 75. 


Ref.—B.P., ii, 862; Dymaok, iii, 132; Prain, ঠন, H., 264; Voigt., 
H. S., 328. 





484. Mirabilis jalapa Linn. ( কৃষ্ণকেলি ) 


LXXXIl. AMARANTACEAE. 
Genus—ACHYRANTHES Linn. 
485. A. aspera Linn. (আপাঙ,) 


গাষানুসারী নীম :--অপামাৰ্গ, ময়,রক, খরমঞ্জরী--সংস্কৃত; আগাঙ__বাংলা ; চিরচিটা, 

লট জীয়া, ওঙ্|---হিন্দি ; আখাড়|---মহারাষ্ট্ৰ; উত্তরণে-চিচিরা,_-কর্ণাট ; অঘেজে- 
গুজরাট; উত্তরেণী, ছুচ্চিনিকে, অপামাৰ্গম্‌--তেলেণ্ড ; নাজুরিবি-__তেলেগু; খাৰবাস্‌ 
-গোতা_ ফ্রান্স ; অথকম্‌--আরব | 

অপামার্গন্ত শিখরী কিণিহী খরমঞ্জরী। 

দু হম্চাপ্যধঃশল্যঃ প্রত্যক পুষ্পী ময়,রকঃ ॥ 

কাণ্ডকণ্টঃ শৈখরিকী মর্কটী ছুরভিগ্রহ: । 

বশিরম্চ পরাক্পুস্পা কণ্টী মর্কটপিঙ্গলী ॥ 


৯৫৬ 


কটুর্মাজ,রিকী নন্দী ক্ষবকঃ পংক্তিকণ্টকঃ 
মালাকণ্টম্চ কুজশ্চ ত্রয়োবিংশতিনামকঃ ৷৷ 
অপামার্গন্ত তিক্তোষ্ণঃ কটুশ্চ কফনাশনঃ। 
অ্শঃকগু,দরামত্ত রক্তহৃদ্‌ গ্রাহিবাস্তিক ৷৷ 
অন্তে| রক্কো হৃপামাৰ্গঃ ক্ষুদ্ৰাপামাৰ্গকস্তথ| ৷ 
আঘট্টকে| দুন্ধনিকা রক্তবিস্থল্পপত্রিকা ৷৷ 
রক্তোইপামার্কঃ শীতঃ কটুকঃ কফৰাতনুৎ । 
ব্ৰণকগু,বিষত্মশ্চ সংগ্রাহী বান্তিকৃৎ প্রঃ ৷৷ 
রাজনিঘণ্ট,: ৷ শতাহবাদিবর্গঠ। 
নামপর্যায় £_অপামার্গ, শিখরী, কিণিহী, খরমঞ্জরী, দুগ্গণহ, অধ:শল্যঃ, প্রত্যব্পুষ্সী, মযূরুক, 
কাণ্ডকণ্ট, শৈখরিকী, মর্কটা" দুরভিগ্রহ, বশির, পরাক্পুষ্পী, কণ্টী, মর্কটস্প্রিলী, 
কট্‌, মাজ্জরিকী, নন্দী, ক্ষবক, পংক্তিকণ্টক, মালাকণ্ট, কুন্,_এই তেইশটী নাম। 
অন্তপ্রকার অপমার্গ আছে তাহার নাম-_রুক্তঅপামার্গ, ক্ষুদ্ৰাপামাৰ্গক, আঘট্টক, 
দুগ্ধনিকা, র ক্রবিন্দু, অল্পপত্রিক।-_এইগুলি। 
গুণপর্বায় £_অপামার্গ__তিক্তরস, উষ্ণবীধ্য, বিপাকে কটুরস, কফনাশক, অর্শ, কণু ও বক্তার্শ, 
হৃদবোগনাশক, মল সংগ্রাহক, ও শিপাসানাশক | রক্তঅপামার্গ__শীতব্যধ্য, কট,রস, 
কফ ও বাষুনাশক, ব্রণ, কও,, এবং বিষদোষ নাশক, মলসংগ্রাহক, এবং পিপাঁদানাশক । 
জন্মন্থান :---ভারতের সর্বত্র পাওয়া যায়; হুগলী, হাওড়া, ২৪-পরগণ| বাকুড়া, বর্ধমান। 
বর্ণন| £__বর্ষজীবী উদ্ভিদ, কাণ্ড ১-২ ফুট, খাড়াভাবে জন্মে। শাখা বহুবিস্তৃত, শাখার 
অগ্রভাগ মোটা, পত্র অতি অল্প হয়, ডিম্বাকৃতি, গোলাকার, ৩-৫ ইঞ্চি লম্বা, ২-৩ ইঞ্চি 
বিস্তৃত। বৃস্তদেশ ও অগ্রভাগ ক্রমশঃ সরু, কোমল, লোমযুক্ত। পুষ্পদণ্ডে অনেক ফুল 
হয়। ফুল সবুজের আভাযুক্ত শ্বেতবর্ণ। পুংকেশর ৫টী, ফল ছোট, লম্বাকৃতি, মহ, 
ধূসরবর্ণ। ফল শক্ত ও পক্ষযুক্ত, ফলের গায়ে কাপড় লার্ট ন ফল কাপড়ে আটকাইয়া 
যায় বা কোন জীবজন্ত উহার নিকট দিয়া যাইলে উহাদের গায়ে ফল লাগিয়া যায়। 
জ্যেষ্ঠের শেষে ইহা অঙ্ক,বিত হয়। ফুল শীতকালে জন্মে, গ্ৰীষ্মকালে ফল শুষ্ক হইয়া 
মাটিতে পড়িয়া যায়। 
ব্যবহার্য অংশ £__শাখা, পত্র, বীজ ও মূল। মাত্রা, পাতার রস ১ তোলা, ক্কাথ ১ ছটাক, 
মূল 8২ তোলা, বীজচুর্ণ & তোলা । 


বৈদ্ভকে অপামার্গের, ব্যবহার । 


চরক ঃ--শিরোবিরেচনে অপামার্গতুল_-শিরোবিরেচক (যে বস্তুর নপ্ত লইলে নাসিকা 
হইতে প্রচুর শ্লেম্মাজ্রাব হয় তাহাকে শিরোবিরেচক বলে) বস্তুর মধ্যে অপামার্গ তগুল 
শ্ৰেষ্ঠ (স্থঃ ১৫ অঃ)। 


৯৫৭ 


সুশ্ৰুত $-(১) অর্শে অপামাৰ্গ মূল- প্রত্যহ অপামাৰ্গমূল তঙঁলোদকের সহিত পেষণ পূৰ্ব্বক 
মধু সহ পান করিবে (চিঃ ৬ অঃ)। টীকাকার ডম্বণ বলেন--"অপামাৰ্গমূল যোগ: 
পিত্তরক্তার্শসি। গয়দাসস্ত কফানুবন্ধরবক্তজেযু”। পিত্ত রক্তার্শ বা কফামুবন্ধ 
রক্তার্শোরোগী এই বধ ব্যবহার করিবে। (২) ক্রিমিতে অপামাৰ্গ-_প্েহবস্তির 
অনন্তর শিরীষ ও অপামার্গের রস মধু সহ পান করিবে (উঃ ৪৫ অঃ)। 

চক্রদত্ত :--(১) সন্ভোব্রণের রক্তআীবে অপামার্গ__কোনস্থান কাটিয়া গিয়া রক্ত পড়তে 
থাকিলে, অপামার্গ পত্রের রস প্রচুর পরিমাণে ক্ষত্মুখে সেচন করিলে রক্তশ্রুতি নিবৃত্ত 
পায় (ব্রণশোথ চি:)। (২) কর্ণনাদ ও বধিরভায় অপামার্গ ক্ষার--অপামাগের 
অন্ত ধৃমদগ্ধ ক্ষারের কাধ ও কন্ধদ্বারা তিলতৈল যথাবিধি পাক করিবে । এই তৈলঘ্বারা 
কর্ণ পূরণ করিলে কর্ণনাদ ও বধিরতা নষ্ট হয় ('কর্ণরোগ চি:)। (৩) নুতন 
লোচনোঁৎকোপে অর্থাৎ ‘চোখউঠায়’ অপামাগুমূল _তামার পাত্রে দখির মাতের 
সহিত কিঞ্চিৎ সৈন্ধবলবণ মিশ্রিত করিয়! উহাতে অপামার্গমূল ঘর্ষণ করিবে । এই 


বস্তুদ্বার| চোখ পূরণ করিলে নৃতন ( চোখউঠা ) ভাল হয় (নেতররোগ_ চি: )। 

ভাবপ্রকাণ :--বিস্বুচকায় অপামাৰ্গমূল---আৰয়ুৰ্ব্বেদোক্ত বিস্ৃচিকায় অপামার্গমূল জলের 
সহিত পেষণ করিয়া পান করিবে। 

শাজধ'র :__রক্তার্শে অপামার্গের বীজ-_অপামার্গের বীজ তগওু,লোদকের সহিত পেফণপূৰ্ব্বক 
পান করিলে রক্তার্শ নিবৃত্তি পায়--এ বিষয়ে সংশয় নাই । ' 

বঙ্গজেন :--(১) উন্মাদে অপামাৰ্গ-শ্বেত বেড়েলার মূলের ছাল ৭ তোলা, অপামাৰ্গমূল 
২ তোলা । একত্র কুটিত করিয়া ১৬ জল এবং ০ গব্যদুগ্ধ সহ ক্কাথ প্রস্তুত 
করিবে । ॥/০ থাকিতে নামাইয়া শীতল হইলে পেয়। ইহা প্রবল উন্মাদ বোগগ্রাতে 
সেবা (উন্মাদ চি; )। (২) আগন্তকত্রণে অপামার্গ__বেড়েলা ও অপামার্গমূল কক্ষদ্বারা 
তৈল পাক করিবে। এই তৈল আগস্তর্কত্রণের বোপক ( আগস্তকব্রণাধিকার )। 

হারীত :--(১) নিদ্রানাসে অপামার্গ__কাঁকজজ্ঘা ও অপামার্গের ক্কাথ সেবনে নষ্টনিক্রের নিদ্রা 
হয় (চি: ১৬ অঃ )। (২) শোথে অপামাৰ্গ--অপামাৰ্গ ও কোকিলাক্ষের কাথ ছারা 
বাম্পন্বেদ কিঘ। উহাদের পিগুশ্বেদ শোথরোগীর হিতকর (চিঃ ২৬ অঃ: )। 

মুলগ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার £__ইহা অতিশয় উগ্র ও ধারক এবং অর্শ, ফোঁড়া ও 
চৰ্ম্মরোগে ব্যবহৃত হয়। বীজ ও পত্র ৰমনকারক, কুকুর ও সর্পবিষে ব্যবহৃত হয় 
(T. N. Mukherjee )। শুষ্ক গাছ বালকদের পেট বেদনায় ও গণোরিয়! রোগে 
ব্যবহৃত হয়। ইহার পুষ্পদণ্ড বিছার যম স্বৱপ। আপাঙ এর ছাইয়ে অধিক পরিমাণে 
Potash বিদ্যমান আছে, এই কারণে ইহা অনেক গুণধে ব্যবহৃত হয়। অনেক 
ইউরোপীয় চিকিৎসক ইহার ক্কাথ মৃত্রকর বলিয়া প্রশংসা করেন | Dr. Cornish 


বলেন ইহা শোধ রোগে হিতকর। 1220, 1007০ ইহাকে সর্প বষে হিতকর বলেন 
( Pharm. Ind.) 


ইহার ছাই হাপান'তে ব্যবহৃত হয়। পুষ্পদণ্ড হইতে বটিকা প্রস্তুত করিয়া অল্প চিনি 
যোগে সেবন করিলে ক্ষিপ্ত কুকুরের বিষ নষ্ট হয় ( Balfour )। ৷ 
ইহা হিষিরিয়া ও স্বায়বিক রোগে হিতকর। মূল শাখা ও পত্রের সহিত অপামার্গ 
ই ছটাক, ৫ ছটাক জলে ১৫ মিনিট সিদ্ধ কয়! অর্দছটাক হইতে এক ছটাক দিবসে 
৩ বার সেবন করিলে প্রস্রাব হইয়া শোথ রোগ কমিয়| যায় ( Pharm. Ind. )। 
শুরু যজুব্বে দে কথিত আছে যে, ইন্দ্রদেব নমু নামক দৈত্যকে সংহার করিয়াছিলেন; 
এ দৈত্যের মস্তক হইতে আপাঙ গাছ হয়। ইহার সাহায্যে তিনি অপরাপর দৈত্যকে 
সংহার করেন ব'লয়। এই গাছের বিশেষ খ্যাতি আছে। অনেকে অনুমান করেন যে, 
আপাঙ গাছ ছে'য়াইলে বিছ! সপ” প্রভৃতি জন্ত পক্ষাঘাত গ্রস্ত হইয়া আর নড়িতে 
পারে না। চতুর্দশী দিন ( দৈওয়াপির প্রথম দিন) প্রাতে স্নান করিবার পর আপাঁঙ, 
গাছ গায়ে বুলাইলে, ইহা দ্বারা সারা বৎসর শরীর বেশ ভাল থাকে বলিয়। কথিত 
আছে। 


01088 : সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
গাঁহ-- উগ্রশন্ধ বিশিষ্ট, বিরেচক, প্রশাবকারক। শোথ, অশ, ফোড়া, চর্শস্ফোটক, 
শূল এবং সর্পদংশনে উপকারী । 
মুলের ক্ষাথ--সঙ্কোচক। 
ৰীজ- ৰমন কারক ও জলাতঙ্করোগে উপকারী । 


মন্তব্য £_চরক হুত্রস্থানের ৪র্থ অধ্যায়ে ক্রিমিত্ব ও বমনোপগবর্গে অপামার্গ পাঠ করিয়াছেন। 
চরকোক্ত অর্শশ্চিকৎসায় অপামার্গের উল্লেখ নাই। শোথে ‘‘মঘুরকং মাগধিকাং 
সমূলাং” পাঠে অপামার্গের প্রয়োগ আছে। স্ুশ্রুতোক্ত ০ থ চিকিৎসায় অপামার্গের 
উল্লেখ নাই। চক্ৰদত্তের লিঙ্গার্শ শ্চকিৎসায় ও ভল্লাতকলৌহে অপামা্গের ব্যবহার 
আছে। শোথে অপামার্গের উল্লেখ নাই। চরক বিমানস্থানের অষ্টম অধ্যায়োক্ত 
বাস্তিকরদ্রবামধ্যে অপামার্গ পাঠ করিয়াছেন। চরকোক্ত উন্মাদ চিকিৎসায় 
“পিষ্টাতুল্যমপামার্গম” ইত্যাদি পাঠে অঞ্চনার্থ অপামার্গ ব্যবহৃত হইয়াছে। সেবনার্থ 
ব্যবহার দৃষ্ট হয় ন|। স্ুশ্ৰুতের উন্মাদ চিকিৎসায় আপামার্গের নামোল্লেখ নাই। 
সুশ্ৰুত শিরোবিবেচন বর্গে অপামার্গ পাঠ করিয়াছে: ' স্থঃ ৩৯ অঃ)। সুশ্ৰুত 
সুত্রস্থানের ১১ শ অধ্যায়ে ক্ষার প্রস্তুত জন্য যে সকল উদ্ভিদ্বে নাম করিয়াছেন 
তন্মধ্যে অপামার্গের উল্লেখ আছে। 


Fig.—Wight, 16, t. 1780 ; Kritikar & Basu, Ind. Med. Pl, t. 193. 


, Ref.—F.B.L, iv, 730 ; 002৮5 F. 1, i, 672; B. P., if; 895 ; Prain, H. H., 
266, 


৯৫৯ 





485, Achyranthes aspera Linn. ( আপাঙ, ) 


Genus—AERUA. Forsk. 
486. lanata juss. (চায়া) 


ভাষানুসারী নাম £-_-অষ্টমাবৈদা_সংস্কৃত ; চায় --বাংলা; চায়া- হিন্দি; জারী-_সিন্ধ ; 
ভূইকল্লান__পাঁঞাব; কুলকেজার--দাক্ষিণাত্য; পিণ্ডি-কাণ্ডা-_তেলেণড । 


জন্মস্থান :_সিন্ধুদেশ হইতে বঙ্গদেশ ও বৰ্ম্মা, মাদ্ৰাজ প্রেসিডেন্সি । বঙ্গদেশের পতিত 
জমিতে সচরাচর দেখ। যায়, হুগলী, হাওড়া, ২৪-পরগণ! জেলায় জন্মে। 


বর্ণন। £__বর্ষজীবী সাধারণ গুল্ম, গোড়া কাষ্ঠের মত শক্ত, কাণ্ড খাঁড়া অথবা মাটিতে গড়াইয়। 
জন্মে। শাখা নরম, গোলাকার, তুলার মত লোমযুক্ত, বহু শাখাপ্রশাখা বিশিষ্ট, 
৬-১০ ইঞ্চি লব্ব।। পত্র $-১ ইঞ্চি, পশমময়। পুষ্পদণ্ড 8২ ইঞ্চি । ফুল ছোট, বৌটা 
ছোট, উভয় লিঙ্গ বিশিষ্ট, সবুজের আভাযুক্ত স্বেতবর্ণ। শীতের শেষে ফুল ও ফল হয়। 
ব্যবহার্য অংশ £--ফল, বীজ; শিকড় । 


৯৬০ 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার 3 ইহার ফুল অনেক ওষধে ব্যবহৃত হয়। শিকড় মাথা 
ধরিলে প্রদত্ত হয়। মালাবার দেশের লোক ইহা স্রিপ্ককর বলিয়া ব্যবহার করে। 
ইহা অতিশয় মৃত্রকর ও আর্সেনিক বিবের প্রতিষেধক । 


উত্তর ভারতে ইহার ফুল ও ফল “ভূ ই-কুল্লান” বলিয়! বিক্রীত হয়। ইহার গুণ আপাও, 
গাছের ন্যায় । ফুল অতিশয় নরম। সিন্ধুদেশে ইহার ফুল বালিশে ও গদিতে তুলার 
ন্যায় ব্যবহার করে | (Dymock) 


10588 :-_সংক্ষিপ্ত গুণ পরিচয় 


গাছ-_ক্রিমিনাশক, প্রস্রাবকারক । 
মূল_-সিঞ্চডাকারক, প্রস্রাবকারক, মাথার যন্ত্রণায় উপকার । 


Fig.—Wisht, Ic., t, 723; Rheede, Host, Mal., x, t.29; Kirtikar & 
Basu, Ind. Med. PIL, t. 792. 

Ref—F. B I, iv, 728; Roxb., F. ],, i, 676; B.P, ii, 874; Prain 
চনু, H, 266. " 





486. ১৫৮০৪ lanata Juss (চায়। . 


৯৬১ 


Genus—ALTERNANTHERA Forsk. 
487. A. sessilis R. Br. ( সান্চি ) 
ভাষানুসারী নাম £_সান্চি বাংলা; কাঞ্চারি--বোম্বে; পোন্সান্গারি__মহাত্াষ্ট্, 


পোল্নান্গাঙ্গি-কীরে-_তামিল 7 পোন্সাগান্টা-হুরা__তেলেগ্ড; = পোয়ান্‌গান্নি-কীৱে-- 
মালয়। 


জন্মস্থান $-_বঙ্গদেশের সর্বজজ পাওয়া যায়। হুগলী; হাওড়া, ২৪-পরগণা, বর্ধমান জেলার 
পতিত জমিতে, রাস্তার কিনারা ও প্রায় সৰ্ব্বত্ৰ দেখ,যায়। 


বর্ণনা! £--গড়ানে গুদ্মজাতীয় উত্তিদ, ৬-১৮ ইঞ্চি পরিমাণ লম্বা হয়। কাণ্ডের গাইট হইতে 
শিকড় বাহির হয়। পত্র বৃস্ত ছোট, সরু; পত্র লম্বাকৃতি, ১-৩ ইঞ্চি, অগ্রভাগ 
মোট1। ফুল ছোট, খ্বেতবৰ্ণ ; পুংকেশর ৫টি, মিলিত। স্ত্রীকেশরদণ্ড অতিশয় 
ছোট । ফল শুক, চেপ্টা ও একটি আবরণ দ্বারা আবৃত। ইহাতে একটি বীজ থাকে । 
বর্ষা হইতে শীতকাল পর্যন্ত ফুল ও ফলের সময় | 


ব্যবছার্য অংশ £:_ সমগ্র উদ্ভিদ্‌ ৷ 


মূলগ্রন্থাংশের ওধধাথে ব্যবহার £-_ইহ! সেবন করিলে গ্রস্থতির গুঙ্টাদুগ্ধ বাঁড়ে। 
চক্ষু রোগে ধৌত স্বরূপ ব্যবহৃত হয়! 


Gl০35৭ry :- সংক্ষিপ্ত গুণপরিচয় 8 


গাছ--স্তম্যদুগ্ধ বর্ধক | পিত্তনিঃলারক, জ্বরত্ন। 
কাণ্ড ও পাতা সর্প দংশনে ব্যবহৃত হয়। 


Fig.—Rheede, Hort. Mal., x, t. 11; Rbumpb,, vi, t. 15, Fig. 1; Kirtikar 
& Basu, Ind. Med. Pl, £, .794. 


Ref.—F.B.L, iv, 731; B. P.,ii, 875; Roxb, চা L, i, 674; ৮181], H. নও 
267. 


৯৬২ 











ক্ধূ 


লী 
ক, 


487. Alternathera sessilis R. Bt. ( সানচি ) 





Genus—CELOSIA. Linn. 
488. C. argentea Linn. ( শ্বেতমূৰ্গ। ) 


ভাষানুসারী নাম £--ভিটুন্ন--সংস্কৃত : শ্েতমুর্গা, এত মোরগ ফুল -বাংল|; সফেদ মুৰ্গ|-- 
হিন্দি ; কুর্ড্‌__বোদ্বে ; সারপ্য়ালি_-পাঞাব ; গুরুও--তেণেগ্ত ; কুক্গু--মহায়াই। 


জন্মস্থান £--পাঞ্জীব, বঙ্গদেশের বহু বাগানে আপনা আপনি জন্মে. আদিম বাসস্থান 
দক্ষিণ পূর্ব এশিয়। ; হুগলী, ১৪-পরগণা, বোটানিক্‌ গাডে ন, ন্বিপুর । 


বর্ণনা £_-বৰ্ষজীবগাছ, ১-৩ ফুট উচ্চ, শক্ত । * £ ১-৬ ইঞ্চি, অগ্ৰভ৷গ সরু। পুষ্পদণ্ড 
এক একটি হয় কিম্বা একসঙ্গে অনেক হয়; ১-৮ ইঞ্চি লম্বা, 8-১ ইঞ্চি বিস্তৃত। ফুল 
শ্বেতবর্ণ, শাখার উপরিভাগ মোরগের মস্তকের ফুলের ন্যায় গুচ্ছবদ্ধ। বীজ নটেশাকের 
বীজের মত কৃ্চর্ণ। শীতের সময় ফুল ও ফল হয়। 


৯৬৩ 


ব্যবছার্যয অংশ £--বীঘজ । 

মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ১ ইহার বীজ উদরাময়ের একটি ফলপ্ৰদ ওধধ । Rev. A. 
০0661] বলেন যে সীওতালেরা ইহা হইতে এক প্রকার ভেষজতৈল বাহির করে। 
ইহার বীজ ১ তোলা এবং মিছরী ১ তোলা, একবাটি দুঞ্ধের সহিত প্রত্যহ সেবন 
করিলে উৎকৃষ্ট র্সায়নের কাজ করে (Dymock) । 


019558:5- সংক্ষিপ্ত গুণপরিচয় £--- 


বীজ :__অগ্লিমান্দ্যে উপকারী কামোদ্দীপক। রক্তজাতীয় ব্যাধিতে এবং মুখের ঘায়ে 
উপকারী। দৃষ্টিশক্তি বন্ধক এবং চোখের অস্থথে উপকারী । 


Fig.— Wight. Ic., t. 1767 ; Rheede, Hort, Mal, x, £, 28 & 29 ; Kirtikar 
& Basu, Ind. Med. Pl, t. 786. 


Ref—F. B. 1.) iv, 714; 28020, F. 1., 1, 678; B.p., li, 167 ; Prain. 
H. H., 265. 


৯৯২ 


৯৯ 


২৮ 
গস 


(পু হস 


D 
| 


> 





488. Celosia argentea Linn { শ্বেতূর্গা ) 
৯৬৪ 


489, C. cristata Linn. (লালমুর্থী ) 


ভাষানুসারী নাম £_হূর্গাশিখা, মঘুরশিখী__সংস্কত; লাগমূৰ্গা, মোরগফ্ুল--বাংলা ; 
লালমূর্গ, মোরশিখা- হিন্দি;  মযুরশিখ!-মহাবাষ্ট;  মোরশিখা--গুজরাট ; 
' হোৱরেয়ল্থহব--কৰ্ণাট ; মমুরশিখিয়ালে, ক্ষুপবিশেষমু--তেলেগু;  অস্নানে, 
অসলান--ফ্ৰান্স ৷ 
ময়ুৱাহ্বশিখ। প্ৰোক্ত৷ সহআহিৰ্মধুচ্ছদ।। 
নীলকণ্ঠশিখা লঘী পিত্তশ্লে্মাভিমারজিৎ ৷ 
ভাবপ্রকাশঃ। গুড়,চ্যাদিবৰ্গঃ। 
নামপৰ্য্যায় 2--ময়ুরশিখা, সহস্ত্যহি, মধুচ্ছদা, নীলকঠশিখ|--এই গুলি নাম। 
গুণপৰ্য্যায় &--নীলকঠ্ঠশিখ৷--লঘুপক, পিত্তপ্লেশ্মা ও অতিসারনাশক । 
জন্মস্থান £--বঙ্গদেশ ও কাশ্মীরে বাহারের গাছরূপে চাষ হয়। হুগলী, হাওড়া, ২৪-পরগণা, 
বাকুড়া, বর্ধমান জেলায় বাগানে চাষ করে। বিশেষত: সাওতালের। প্রায়ই গৃহ 
প্রাঙ্গণেন্ন নিকট রোপণ করে । 
বৰ্ণন| 2-_বধজীবা সৱল উদ্ভিদ্‌। সুহ্ম লোমযুক্ত ও লম্বা শাখাবিশিষ্ট । পত্র ৯ ইঞ্চি লম্বা 
ও ৩ ইঞ্চি চওড়া হয়। ফুল ছোট। পুষ্পদণ্ড গোলাকার, অতিশয় শক্ত । ফুল 
ঘনসঙ্গিবদ্ধ, && ইঞ্চি। বীজ কৃষ্ণবৰ্ণ, গোলাকার, নটেবীজের মত। শীতকালে 
ফুল ও ফল হয়। 
ব্যবহার্য্য অংশ 2 ফুল ও বীজ। 
মূলগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার ইহার ফুল ধারক ও উদরাময়নেবারক এবং 
অতিরিক্ত খতুম্রাবে হিতকর ( 566%/9:00)। ইহার বীজ স্রিঞ্ধকর এবং যন্ত্রণাদায়ক 
প্রশ্বাব, সন্ধি, ও আমাশায়ে ব্যবহৃত হয় ( Dutta )। 


Glossary :--সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


ফুল-_সঙ্কোচক, অগ্রিমান্দা এবং অত্যধিক বক্তত্রীবে উপকারী । 
বীজ--সিদ্ধতাকারক, যন্ত্রণাদায়ক এবং বার বার প্রস্রাবে, কাসিতে এবং আমাশায়ে 
উপকাবী। 

Fig.— Bot. Reg., 0. 1834; Lamk. III. 6; 1681 Kirtikar and Basu. Ind. 
Med. Pl, t. 787. 

Ref.—F, B.I, iv, 715; Roxb, টা, ],, 1} 679; 8, 2., ii, 867 » Prain H. 
H., 265. 


৯৬৫ 





439. Cetosia cristata Linn. (লাপমূর্গা 


Genus—AMARANTUS Linn. 
490. A. spinosus Linn. (কাটানটে ) 


ভাষানুসারী নাম :-মারিষ-সংস্কত; কাটানাটে_-বাংলা; সফেদ্‌ মরপা, নবড়া, 
কাটিদার__হিন্দি; পোকল্ল্যাচী ভাঁজী, মাঠাবীভাজী-_ মহারাষ্ট্র ; ডাংভে। _ গুজরাট ; 
ডুগলকুরা, মুল্লাটোটা-কুরু, এরা-মুলু-গোরস্ত__তেলেগু ; মুল্,ক্-কিরাই--তা'মল? 
নেউটাশাক--উড়িস্ত। । 


মারিষে৷ বাম্পকো মার্ধ; শ্বেতো রক্তশ্চ জংস্মৃতঃ। 
মারিষো মধুর; শিতে| বিষ্টম্ভা পিত্নুদ্‌ গুরু ৷ 
'ৰাতশ্লেশ্মকরে| রক্ত-পিত্নুদূ বিষমাগ্নিজিৎ । 
রক্তমার্ধো গুরুনাতি সক্ষারে| মধুৱঃ =রঃ। 
শ্লেম্মলঃ কটুকঃ পাকে স্বল্পদোষ উদীরিতঃ ৷৷ 
ভাবপ্রকাশঃ। শাকবর্গ:। 


মামপর্যায় £_মারিষ, বাষ্পক, মার্য, এইগুলি নাম। শ্বেত ও রক্তবর্ণ ভেদে ইহা দ্বিবিধ | 
৯৬৬ 


গুণপর্বায় £$--মারিষ--মধূররস, শীতবীধ্য, বিষ্টজ্ভী, পিতৃনাশক, গুরুপাক, বাতশ্নেম্মজনক, 
বক্তপিত্তনাশক, এবং বিষম অগ্নিপ্ৰশমক, রক্তবর্ণ নটেশাক-_ অল্পগুরুপাঁক, সক্ষার, 
অধুররস, সারক, শ্লেম্মজনক, বিপাকে কটুরস, ও অল্পদৌষজনক। 

জন্মপ্থান ১--বঙ্গদেশ ও মালাবার দেশে প্রচুর জন্মে । হুগলী, হাওড়া, ২৪-পরগণা, বৰ্দ্ধমান, 
বাঁকুড়া প্রভৃতি জেলায় পতিত অকষিত স্থানে ও রাস্তার ধারে দেখা যায়। 

বর্ণনা £--বৰ্ষজীবী সুক্ষ্ম লোমযুক্ত গুনা। কাণ্ড ১-২ ফুট। শক্ত গাইটযুক্ত ও কণ্টকময়। 
কাণ্ডে অনেক ডাল হয়। প্রত্যেক গীইট হইতে প্রশাখা বাহির হয়। ইহার পুষ্পদও 
দীৰ্ঘ, পত্র ক্ষুদ্র, পত্রের অগ্রভাগ ক্ৰমশ: সরু, পুষ্পদণ্ড পুচ্ছাক্ুতি। ফুলের কৌটা ক্ষুত্র, 
ফুল ফিকে সবুজবণ, শুচ্ছবদ্ধ। স্ত্রপুপ্প অপেক্ষা পুংপুষ্প অধিক হয়। পুংকেশর 
৫টি, বিস্কারিত। গর্ভাশয় ৪এক;মল লোমযুক্ত ও সরু। শ্রীকেশর ২টি, লম্বা, বিস্তৃত ও 
লোমযুক্ত। ফুল ইন্স ইঞ্চি লঙ্থ। ব'জের ব্যাস ঈদ ইঞ্চি, কুষ্ণবৰ্ণ ও উজ্জল। গাছ 
প্রথমে সবুজবর্ণ তৎপরে লাল ও বেগুনে রং বিশিষ্ট দেখায় ! বর্ধার পরে ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ !--সমগ্ৰ উদ্ভিদ৷ 


মূলগ্রন্থাংশের ঈষধার্থে ব্যবহার :--ইহ। মতৰ দ্ধক'রক ও স্সিদ্ধকর। ইহার শিকড় 
অভিরজ:, প্রদর ও গণোরিয়া রোগে হিতকব। কীটানটে পেটবেদনার একটি 
উৎকৃষ্ট গুধধ। ইহার পাতার পুল্টিস্‌ বেঙ্গল ফারমাকোপিয়ায় ব্যবহৃত হয়। 
Pharm. Ind. এর লেখক ইহাকে হ্ষিপ্ধকর বলিয়| বর্ন! করিয়াছেন । 
কাটানটে ফোঁড়। ও বাগীতে দিলে ফোডা ও বাগী ষাটিয়া যায়। ইহার শিকড় 
গণোরিয়া ও কাউর রোগে বিশেষ হিতকর । ইহ। গণোরিয়ায়, ধাডআব এবং লিঙ্গের 
উদ্চেজনা, স্বীলা, ও টন্টনানি কমাইয়' দেয় ( Dymuok., 11, 138 )। সমগ্র 
গাছটী সৰ্প ব্য নাশক ; কথিত আছে ইহ। চাউনের খুদের সা; 5 বা চাউলের সহিত 
গাভীকে খাইতে দিলে গাভীব দুগ্ধ বাডে। কাটানটের ছাই শাচডার পক্ষে হিতকর | 
ইহার মূলচৰ্ণ নথকুনিতে দিলে নথকুনি আরাম হয়। 


01999815 5 সংক্ষিপ্ত গুণ পরিচয় 2 


মূল প্রচুর রক্তআীবে, গণো বিয়ায়, বিচচ্চিকায়ঃ ৪ শূলে ঈপকারী। 
পাতা ও মুল--পিদ্ধ করিয়। বাপকদিগকে খাইতে ০.4 বিরেচনের কাজ করে। 
ফোড়া, পোড়া! ঘায়ে স্রিপ্ধকর পুলটিস হিসাবে ব্যবহৃত হয়। 
সমগ্র গাছ--পর্পবিষে উপকারী । 
Fig — Wight, 10, t, 573; Kirtikar & Basu, {nd. Med. 010 t. 788. 
Retf.—EF. B. [.,-iv, 718 ১ Roxb., F. IL, ili, 611; 0. P, ii, 869; Prain, H. 
H., 265. 


৯৬৭ 





পরও 


490. Amarantus spinosus Linn. ( কাট।নটে ) 


491. A. tristis Lina. (টীপানটে ) 


ভাষানুসারী নাম :__তঞ্জলীয়_-সংস্কৃত ; চাপানটে লালনটে--বাংলা : লালশাক, অল্লমরুষ।, 
চৌলঙিকা, চবড়াই--হিন্দি ; কাণ্টেমাটি--দ্রাবিড় ; কিরুকুশালে---কর্ণাট ; তাও,লিঙ। 
মহারাষ্ট্র ; মুল্লকিরই_তামিল; টোটা-কুরা_তেলেগু; স্থপেজমজ্জ- ফ্রান্স ; 
বুকলেয়মাণীয়-- আবব। 


তঙুলীয়স্ত ভণ্ডীরস্তগুলী তণ্ডুলীয়কঃ। 

গ্ৰ্থিলে৷ বহুৰীধ্যন্চ মেঘনাদে! ঘনস্বনঃ ৷৷ 

সুশাকঃ পথ্যশাকশ্চ স্ফ.ৰ্জথুঃ স্বনিতাহৱয়ঃ ৷ 

বীরস্তণুলনাম! চম্পৰ্য্যায়াশ্চ চতুৰ্দশ ৷৷ 

তঙুলীয়স্ত শিশিরে! মধুরে| বিষনাশনঃ। 

রুচিকৃদ্দীপনঃ পথ্যঃ পিন্তদাহভ্ৰমাপহঃ ৷৷ 

রাজনিঘণ্ট, | পৰ্গটাদিবগঃ। 
নামপৰ্যায় :_-তগু,লীয়, ভত্তীর, তগুলী, তণ্ডুলীয়ক, গ্রস্থিল, বহুবীর্ধ্য, মেঘনাদ, ঘনস্বন, সুশাক, 
পথ্যশাক, স্ফ্জথু, হ্বনিতাহবয়, বীরতগুল-এই চৌদ্দটি নাম। 


৯৬৮ 


গুণপর্বায় &-"তগ,লীয়--শীতবীৰ্ধ্য, মধুর রস, বিষনাশক, রুচিকর, অগ্ননৃদ্দীপক, পথ্য এবং 
জন্মস্থান £_-বিহার, তিহুত ও বঙ্গদেশের সব্বত্র চাষ হয়। 


বর্ণনা :-_বর্ধজীবী শাক, মাটিতে গড়াইয়| অথবা খাড়া হইয়া জন্মে। পত্র ছোট, লক্বাকৃতি 
মাথা মোটা, গুচ্ছবদ্ধ কয়েকটা ফুল হয়। ইহাতে অধিকসংখ্যক পুংপুষ্প হয়। শাখা 
ক্ষীণকায়, ইহাতে কীট! নাই। নটে ছুই রকম আছে--একটির ডাটা কাটানটের ক্লায় 
অপরটির ভট। স্থানে স্থানে লালবর্ণ। আর একপ্রকার নটে জলের ধারে জন্মে উহাকে 
জলতগুল'য় ব| কঞ্চট বলে। উহার ফুল শ্বেতবর্ণ এবং গীইট হইতে শিকড় 
বাহির হয়। উহার বাংল! নাম কাচড়াদাম বা কেশরদাম, Latin নাম Jussieua 
repens Linn. | আরও কয়েকপ্রকার নটে আছে, উহাদের বাংল! ও ল্যাটিন নাম ভিন্ন 
ভিন্ন, তবে উহাদের বিশেষ পাৰ্থক্য নাই। যেমন-_বীশপাতানটে ( A. lanceolatus ) ; 
লাল বীশপাতানটে (A. atropurpureus ) ; গোবরানটে (A. lividus ); 
সাদানটে ( A. blitum Linn. var. oleracea); লাল শাক ( A. gangeticus 
Linn.)। আবার কতকগুলি নটে আপনাআপনি জ'ন্ম, উহাদের চাষ হয়না, যেমন 
টুনটুনি নটে ( A. fasciatus Roxb. ); চিরুনটে ( A. polygamous Linn); 
ঘেন্টিনটে (A. tenuifolus Willd); বননটে (A. viridis Linn); 
(Vide Prain, Hocgh!ly, Howrah and 24-Parganas., P. 255 )। 
বর্ধার পরে নটে গাছের ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ :__সমগ্র উদ্ভিদ ৷ 


বৈদ্ধকে টাপানটের ব্যবহার । 


চরক :--(১) রক্তপিত্তে তগুলীয় মূল__টাপানটের শীতকষায়, স্বরস, কন্ধ, ফাণ্ট কিম্বা 
কাথ রক্তপিত্তে হিতকর (চিঃ ৪ আঃ)। (২) সর্বববিষদোষে তণুপীয়শাক_ টাপানটের 
শাক বিষদোষ নাশক (চিঃ ২৫ অ:)। (৩) প্রদরে তওুলীয়মূল__প্রদরে চাপানটের 
মূল মধুযোগে পেষণপূর্বক তগ্ু,লোদকের সহিত পান করিবে (চিঃ ৩* অঃ)। 


সুশ্ৰুত £- (১) অর্শে তগ্,লীয়ফল-__অর্শোরোগীর দৌষসম্পর্ক বিবেচনা পূর্বক তওুলীয়াদির 
অন্যতম শাক সেবন করাইবে (চি: ৬ অ:)। (২) মুধিকবিষে তগ্ুলীয়মূল__লালন 
নাম মৃষিক কর্তৃক দষ্ট হইলে, চীপানটের মূল পেষপূর্বক মধুযৌগে পান করিবে (চিঃ 
৫ অঃ)। 


চত্রদত্ত :--(১) অতিসারে তগুলীয়ক মূল--তগু,লোদকে পিষ্ট ও তরল'কৃত চাপানটের মূল 
চিনি ও মধুসহ পান করিলে অতিদার নিবৃত্তি পায় (অতিসার__চিঃ) 


৯৬৯ 
১২২ 


তাবপ্রকাশ £--শ্রক্তপিত্তে তগুলীয়ফল-_রক্তপিল্তীর শাকার্থে টাপানটেশাক ব্যবস্থা করিবে 
(বক্তপিত্ত চিঃ)। 


হারীত :-__বিষদৌষশমনার্থ তগুলীয়মূল__টাপানটের মূল পেষপপূর্বক উষ্ণ জল সহ পান 
কৰিলে বমন হুইয়া বিষদোষের লাঘব হয় (চিঃ ৫৫ অঃ)। 


বঙ্গসেন £--পুতিনখে তঙুলীয় মূল_নখকুনিতে চাপানটের মূল চূর্ণ করিয়া দিলে 
বেদনাপাকাদি নিবৃত্তি পায় (ক্ষুদ্ররোগ_চি:। 


মৃলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £_অপরাপর নটের গুণ প্রায় সমান। 


01059275 £-- সংক্ষিপ্ত গুণপরিচয় ২ 
মুল_দ্ি্ধতাকারক । 
গাছ- প্রশ্রাবকারক। 

Fig.— Wight, 1০, t. 512, 719. 


Ref.—F. B. L, iv. 721; 2০9) F. ], iii, €021 B. P., ii, 870; Prain., 
H. H., 265. 





491, Amarantns tristis Linn ( চাপানটে ) 


৯৭০ 


LXXXIIL CHENOPODIACEAE. 
Genus—CHENOPODIUM Linn. 
492. C. album Linn. (বেতো শাক ) 


ভাষানুসারী নাম ঃ--বাস্ত,ক--সংস্কৃ ; বেতোশাক-_বাংলা ; বড় বোখুয়৷--হিন্দি; 
চাকবত, চিবিল--মহারাষ্টর ; চক্ৰবতী, বতী-_কর্ণাট ; টাংকো, চীল--গুজরাট ; সরমক 
ফ্রান্স ১ বোকৃবতুল-__ আরব ; পারু পুক্ধিরাই--তামিল ; পাঞ্স,কুরা_তেলেগু। 
বাস্ত,কং বাস্তবাস্ত,কং বস্তুকং হিলমোচিক| ৷ 
শাকরাজে। রাজশাকশ্চক্ৰবৰ্ত্তিষ্চ কীন্তিতঃ ॥ 
বাস্ত,কং তু মধুরং সুগীতলং ক্ষারমীষদয্নং ত্ৰিদোষজিৎ । 
রোচনং জ্বরহঁরং মহার্শসাং নাশনঞ্চ মলমুত্ৰশুদ্ধিকৃৎ ॥ 
পলাশলোহিত৷ চিল্লী বাস্তক| চিল্লিক৷ চস|। 
মৃতুপত্ৰী ক্ষারদলা ক্ষারপত্ৰী তু বাস্তকী ॥ 
চিল্লী বাস্তকভুল্য। চ সক্ষার৷ শ্লেত্মপিত্তনুৎ 
প্রমেহমূত্ৰকৃচ্ছ .স্নী পথ্য| চ রুচিকারিণী ৷৷ 
রাজনিঘণ্টঃ। মূলকাদিবৰ্গঃ। 
নামপৰ্যায় :__বাস্ত,ক, বাস্ত, বাস্ত,ক. বস্তুক, হিলমোচিকা, শাকরাজ, রাজশাক, ও চক্ৰবন্তি 
_এই গুলি নাম। অন্য এক প্রকার বাস্তক আছে তাহার নাম-_পলাশলোহিত৷, 
চিল্লী, বাস্তকা, চিল্লিক|, মৃদুপত্ৰী, ক্ষারদলা, ক্ষারপত্ৰী, বাস্তকী--এইগুলি । 
গুণপর্বায় £_বাস্ত,ক--মধুররস, শীতবর্ধ, ক্ষার, বিপাকে ঈষৎ অন্নৱস, এবং ত্ৰিদোষনাশক। 
রুচিকর, জ্বরনাশক, রক্ত অর্শ নাশক, এবং মল ও মৃত্র শুদ্ধিকারক। চিল্লী--বাস্ত,কের 
তুল্য গুণ সম্পন্ন; ক্ষারযুক্ত হইলে পিত্তশ্নেমানাশক, প্রমেহ ও ততবত্ৰকৃচ্ছ, নাশক, পথ্য, 
এবং রুচকারক। 
জন্মস্থান ঃ--পাঞ্জাব, হিমালয় প্রদেশের ৪৫০০ ফুট উচ্চ পর্য্যন্ত স্থানে এবং বাংলা দেশের 
হুগলী, হাওড়া প্রভৃত জেলায় বাগানে ও আলুর জমিতে জন্মে। 
বৰ্ণন! $- গুলজাতীয় উদ্ভিদ্‌, ১ হইতে ৩ ফুট উচ্চ হয়। পত্র কন্তিত, মূল শির! হইতে 
ছুইদিকে শিরা আছে। পুম্পদণ্ড লঙ্বা। প্রত্যেক গাঁইটে ফুল হুয়। শীতকালে ফুল ও 
ফল হয়। 
ব্যবহার্য অংশ £--সমগ্ৰ গাছ। মাত্রা, ১ হইতে ২ তোল। । 


বৈস্কে বেতোশাকের ব্যবহার । 


চরক :--৫১) রক্তার্শে বাল্,ক_ছাগীদুদ্ধের সহিত বেতোশাকের রস পান করিলে অর্শের 
রক্তক্ষতি নিবৃত্তি পায় (চিঃ ৯ অ:)। (২) প্রবাহিকায় বাল্ধ,ক--প্রবাহিকায় 
শুষ্ক বাত্ত,ক শাক দি ও দাড়িম রস সহ পাক করিয়া তিলতৈল যোগে সেব্য। 


৯৭১ 


অভিদারের পক্কাবস্থায়, বহু বুস্থনে পিচ্ছিল, অন্লায় মলনিৰ্গম হুইলে ইহা প্রয়োগ 
করিবে (চিঃ ১* অঃ)। (৩) বাতজকাসে বাল্ধ,ক--বাতজ কাসরোগীর পক্ষে বাস্ত,ক 
শাক প্রশস্ত (চিঃ ২২ অঃ)। (৪) উক্লপ্তম্ভে বাস্ত,ক- উরন্তসরোগী জল ও 
তিলতৈল যোগে পঙ্ক বাস্তংক শাক, লবণ সংযোগ না করিয়া ভোজন করিবে 
(চিঃ ২৭ অঃ)। 

মূল গ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £__বেতোশীক ধারক, ইহা প্রীহা ও পিতজনিত রোগে 
হিতকর। 


0. purpurascens Ham. ইহাকে বাংলায় লাল বেতো শাক বলে। ইহার গুণ 
বেতে শাকের স্তায় (চ. 9১15 ৮.3)। 


01955975 : সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


গাছ--বিরেচক, ক্রিমিনাশক। 
Fig.—Kirtikar & Basu, Ind. Med. 1.১ t. 723 A. Bill, Herb. Boiss. 561.) 
IL iv, t. 5; Fig (1904 ), 


Ref.—TF. B. [১5 v.6 ; Roxb., F. ]., ii, 58; B. P., ii, 879; Prain, H. H., 
267, 





492. Chenopodium album Linn, ( বেতোশাক ) 
৯৭২ 


493. C. ৪0270901053 Linn. (চন্দন বেতে| ) 
ভাষানুসারী নাম ঃ--শ্বেতচিলী, ক্ষুদ্ৰবাস্তকী--সংস্কৃত; চন্দন বেতো--বাংল|; বাশুবা__ 
মহারাষ্ট্র; বিলিন্নচিন্লিকে--কৰ্ণাট ; লথুচাকবংত_ বোম্বে । 


শ্বেতচিল্লী তু বাস্ত,কী সুপথ্য! শ্বেতচিল্লিক| । 
সিতচিল্ল?পচিল্লী চ জ্বরত্নী ক্ষুদ্রবান্তকী ৷৷ 
শ্বেতচিল্লী সুমধুর! ক্ষার| চ শিশির| চ সা। 
ত্ৰিদোষশমনা পথ্য জ্বরৱদোষবিনাশনী ॥ 
রাজনিঘণ্ট,ঃ। মুলকাদিবর্গঃ। 


নামপর্যায় £-শ্বেতচল্লী, বাস্ত কী, সুপথ্য, ০০৬০ সিতচিল্লী, উপচলী, জবুগ্মী ও 
ক্ষুদ্রবান্থকী-_-এইগুলি নাম। 


গুগপর্ধায় £--শ্বেতচিল্লী--মধুর রস, ক্ষার, শীতবীর্, প্রিদৌষনাণক পথা] ও জর দোষনাশক। 
জন্মস্থান :--বঙ্গদেশে সৰ্ব্বত্ৰ পতিত জমিতে পাওয়। যায়। আদিম বানস্থান আমেরিকা । 


বর্ণন| $__লদ্ঘা ও বহু শাখাবিশিষ্ট সৌগন্ধযুক্ত ও কোমল লোমযুক্ত 'ল্ম। পত্র লম্বারতি, 
মাথা সরু ও দাত]ক্র। পাতার বোট! ছোট, গুদ্ছ বন্ধ ফুল হয়। বীজ মন্থণ, উজ্জন। 
শীতকালে ফুল ও ফল হয়।" 


ব্যবহার্য অংশ £__দমগ্র গাছ। 


মূলগ্রন্থাংশের ওঁবধাৰ্থে ব্যবহার ঃ--ইহ। হইতে একপ্রকার তৈল বাহির হয় উহা বলকারক 
ও আক্ষেপ নিবারক। ইহার ক্রিমিনাণ করিবার শক্ত আছে। ইহ স্নায়বিক রোগে 
ব্যবহৃত হয়। ইহার পিষ্ট রম খাইতে হয় ( Watt, ii, 267 ) | 


03195898£5 :-_সংক্ষিপ্ত গুপপরিচয় £-- 
গাছ--ক্রিমিনাশক। 


Fig.—Kirtikar & Basu, Ind. Med, Pl, t. 796 ; Wight, lc., t. 1786. 
Ref.—F. B.L, ৮, 4; B. P., ii, 879 Prain, H. H., 267. 


৯৭৩ 





"৫ ট ত ২ 
493. Chenopodium ambrosioides Linn. (চন্দন বেতো ) 


Genus ~SPINACIA Linn. 
494. S. oleracea Linn. (পালংশাক ) 
ভাষানুসারী নাম :--পালক্যম্‌_সংস্কৃত ; পালংশাক--বাংল| : পলকী- হিন্দি) পালক্যশাক 
মহাৰাষ্ট্ৰ ; ভেজালি কিরাই--তামিল ; দামনা-বাচ্চালি--তেলেণ্ড ; 
পালক্যং তু পলক্যায়াং মধুর!-ক্ষুরপত্রিকা। 
সুপত্ৰ৷ সিন্ধপত্ৰা চ গ্ৰামীণ! গ্ৰীম্যবন্লভা ॥ 
পালক্যমীষ কটুকং মধুরং পথ্যশীতলম্‌ । 
রক্তপিত্তহরং গ্রাহি জ্ঞেয়ং সন্তর্পণং পরম্‌ ৷৷ 
রাজাভিধানপূর্ব ত নাগহৰ| চাপরেণ ব| ৷ 
রাজাদ্রিঃ স্তাদ্রাজগিরিজ্ঞত তব্য। রাঞ্জশণাকিনী ৷৷ 
রাজশাকিনিকা কুচ্যা পিত্তত্বী শীতলা চ সা। 
টসৈবাতিশীতল৷ রুচ্যা বিজ্ঞেয়| স্থ.লশাকিনী ॥ 
, রাজনিঘণ্টঃ। মুলকা দিবগঠি। 
নামপৰ্যায় £--পালক্য, পলক্যায়, মধুরা, ক্ষুরপত্রিকা, স্থপত্ৰ, জিগ্কপ্রা, গ্রামীণা, গ্রাম্যবন্নভা-_ 
-এইগুলি পালংএর নাম। অপর এক প্রকার পালং আছে যাহার নাম 


বাজাতিধানপূর্বা, নাগাহ্বা, বাজান্রি, বাজগিরি, বাজশাকিনী--এইগুলি এবং 
স্কুলশাকিনী-_-আর এক প্রকারের পালংএর নাম। 


৯৭৪ 


গুণপর্যায় :__পালক্য-_ঈষৎকটু ও মধুর রস, পথ্য এবং শীতবীর্ধা, রক্তপিত্ত নাশক, মল 
সংগ্রাহী এবং সন্তপ্পণ। রাজশাকিনী__রুচিকারক, পিত্বনীশকও শীতবীধ্য। স্থূলশাকিনী 
অতি শীতবীধ্য এবং রুচিকর | 

জন্মস্থান £__বঙগদেশে সৰ্ব্বত্ৰ বাগানে ও ক্ষেতে চাষ হয় । ইহার আদিম বাসস্থান আফ্রিকা । 

বৰ্ণন| £_বর্ষজীৰী গু । পত্র ডিম্বাকৃতি, লম্ব। ও বিস্তৃত, মস্তক মোটা, পুংপুষ্প পুষ্পদণ্ডের 
অগ্রভাগে থাকে। ব্ত্রপুষ্প লম্বা । পুংকেশর-_-৪।৫টা| বীজকোষ পাতলা, ভিতরে 
ধূলরবর্ণ বীজ থাকে । বীজের শাঁস শ্বেতবর্ণ। ফুল ফাগুন ও চৈত্র মাসে পড়িয়া যায়। 

ব্যবহার্য অংশ £--বীজ ও সমগ্র গাছ। 

মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £--ইহার বীজ ধারক ও ক্ষি্ধকর। ইহা যকত বৃদ্ধি ও 
কামল। রোগে ব্যবহৃত হয়। বীজের তৈল অতিশয় ঘন। কীঁচাগাছ মৃত্ৰযন্তের রোগে 
ছিতকর। 


' Glossary ঃ-_- সংক্ষিপ্ত গুণপরিচয় :--- 


পাত|--স্নি্ধকর। জরের এবং ফুস্ফুসের যন্ত্রণায় উপকারী | কোঠ্ঠশুদ্ধিকারক। 
বীজ --বিবেচক, স্িপ্ধককর, কষ্টকরশ্বাসে, যকুৎ প্রদাহে, এবং কামলায় উপকারী । 
কীচাগ।ছ--মূত্ৰনালীর প্রদাহে উপকারী। 
Fis.— Wight, 1০, t. 818 7 Kirtikar & Basu, Ind. Med. Pl, 0; 798. 
Ret.—F. 8, ],, v. 6; Roxb., F.I[., iii, 77 5; B. P., ii, 879; Prain, H. H. 
267. 









) 
WALA 
HU 
jv 


৩১ কত 
eu Y 
তত 
ডু) 
77২ 


=. 
সতত 





নু q 
৯২২১%// | Ve 73 
"215৩1 
০179 
[7৮৩ 
২৯০) 


ত 
2) 





494. Spinacia oleracea Linn. (পালংশাক ) 
৯৭৫ 


Genus—BASELLA Linn. 
495. B. rubra Linn. (পু ইণাক) 


ভাবানুসারী নাম £_উপোদকী--সংস্কৃত; পুইশাক -বাংলা ; পোইকাশাক--হিন্দু; 
পোথী গুঞ্জরাট ; মামাঠঠু লঘুবথোব, মাগুবী, রু্বেল--মহারাষ্ট্র; নিবতি-- 
সিংহল; ভেল্‌গগু--বোম্বে; সিবাঞ্-ভাস্লা-কিরই_তানিল; আল্ল-বৎসালা-- 
তেলেগু। 


উপোদকী কলম্বী চ পিচ্ছিল! পিছিলচ্ছদ|। 
মোহিনী মদশাকম্চ বিশালাদ্ঠা1! ছ)পোদকী। 
উপোদকী কঘায়োধ! কটুক| মধুর! চসা। 
নিদ্রাইলস্তকরী রুচ্যা ঝিষ্টস্তশ্লেম্মকারিণী | 
উপোদক্যপরা ক্ষুদ্র সৃক্ষমপত্রা! তু মণ্ডপী। 
রসবীর্ধ্য বিপাকেষু সদৃশী পূৰ্বগ়|-স্বয়ম্‌। 
উপোদকী তৃতীয়! চ বন্যজ। বনজাহৱয়| । 
বনজোপদকী তিক্ত! কট,ফ্ণ| রোচনী চ সা) 
মূলপোতী ক্ষুদ্রবল্লী পোতিকা ক্ষুদ্রপোতিকা। 
কুদ্রোপৌদকনাল্সী চ বল্লিঃ শীকটপোতিকা! ৷৷ 
মুলপোতী ত্ৰিদোষত্নী ৰৃষ্যা বল্যা লঘুম্চ সা। 
বলপুষ্টিকরী রুচ্যা জঠরানলদীপনী। 
রাজনিঘণ্ট,£। মূলকাদিবগঠি। 


নামপর্যায় £__উপোদকী, কলম্বী, পিচ্ছিলা, পিচ্ছিলচ্ছদা, মোহিনী, মদশাক, বিশালাদ্যা - 
এইগুলি নাম। অন্য প্রকার উপোদকীর নাম_ ক্ুদ্রা, সুন্মপত্রা মণওপী--এইগুণি। 
তৃতীয় প্রকার উপোদকী তাহার নাম-__বন্তজা। বনজাহবয়-_-এইগুলি। আর এক প্রকার 
উপোদকী আছে তাহার নাম- মৃঙ্গপোতী, ক্ষুদ্রবলী, পৌতিকা, ক্ষুদ্রপোতিকা, 
ক্ষুপ্রোপদকনায়ী, বল্ল, শাকটপোতিকা-_এইগুলি । 


গুণপর্ধায় £_-উপোদকী-_কবায় রস, উষ্ণবীধ্য, বিপাকে কট, মধুর রস, নিদ্রা এবং আলন্ত 
কারক। কুচিকর, বিষ্টস্ত ও শ্ৰেষ্টাকারক। ক্ষুতরউপোদকী__রস, বীধ্য ও বিপাকে 
উপোদকীর তুল্য। বন্তজা উপোদকী-_তিক্ত ও কট, রস, উষ্ণবীধ্য, ক্লচিকারক। 
মূলপোতী-_জিদোষনাশক, বৃষা, বলকারক, লঘুপাক, বল ও পুষ্টিকারক, রুচিকারক, 
ুধাবৃদ্ধিকারক ও আয়. ]্দীপক। 


জন্মস্থান £-_ভারতের সর্বত্র হয়। হুগলী ও হাওড়া জেলার জমিতে চাষ হয়। 
'_ ৯৭৬ 


বর্ণনা ১--বহুশাখ৷ বিশিষ্ট চি্ধণ লোমযুক্ত, শাসে পরিপূর্ণ লতা । পাতা বিস্তৃত, ডিম্বাকৃতি, 
বৃস্তবেশ হৃংপিগাকৃতি ও গোলাকার। ২ হইতে ৭ ইঞ্চি ব্যাস বিশিষ্ট। পুষ্পদণ্ড ১ 
হইতে ৬ ইঞ্চি লম্বা, নত ও শাখাবিশিষ্ট। ফুল শ্বেত ও লাঁলবর্ণ, ফল মটবেব স্তায়, 
পাকিলে বেখুনে রং বিশিষ্ট হয়। ইহাদের অনেকগুলি জাতি আছে, কাহারও ডাটা 
লাল, কাহারও শ্বেতবর্ণ, এই ছুই জাতি পুইই জমিতে চাষ হয়। আর এক প্রকার 
পুই আছে উহ। জঙ্গলের ধারে আপনা আপনি জন্মে, ইহার নাম ঈরা, বাজলায় 
ইহাকে রক্রপু'ই বলে। 
8. 15108 Linn এবং 8. cordifolia Latmk, এই ছুইটা পুইয়ের চাষ হয় এবং 
ক্রমেক্রমে ইহাদের উন্নতির চেষ্টা হইতেছে ( চা 9. [.১ ৬. 20)1 শীতের সময় 
পুইএর ফুল ও ফল হয়। 
ব্যবহার্য অংশ £_-পাতা এবং সমগ্র গাছ ও শিকড় । 
বৈদ্ককে উপোদকীর বাবহার। 
চরক £ (১) অর্শে উপোদকী-_আর্শোরোগীর অতিরিক্ত রক্তশ্রাব হইলে পু'ইশাক ও কুল, 
ঘোলের সহিত সিদ্ধ করিয়া সেবন করাইবে (চিঃ ৯ অ: )। (২) অতিসারে 
উপোনকাঁ--পু'ইশাক, দধি ও দাঁড়িমসহ সিদ্ধ করিয়া, বহু শ্বেহ সহ ভোজন করিবে । 
ইহ প্রবাহিকায় প্রযোজ্য (চিঃ ১৭ অঃ )। 
বঙ্গসেম £--পিড়ক| ও অর্ব্ব,দাদিতে, পু'ইশাকের রস মাখাইয়া পু'ইপাত| দ্বার! ৰীধিয়া 
বাখিবে ( স্নীপদাধিকার ) । 
মূল গ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £- ইহার পাতার রস বালকদিগের সন্দিতে ব্যবহৃত হয় 
(00005) | ইহ! স্নিপ্ধকর্ব, মৃত্রকর এবং গণোরিয়া ও পিঙ্গপ্রদাহে ব্যবহৃত হয় 
( Watt., 1, 404) | 
স্ীপদে পু'ইশাকের রস মাথাইয়া রাখিলে শ্লীপদ (গোদ) আগম হয় ( সুশ্ৰুত ) । 
সুশ্ৰুত পু'ইশাকেৰ নিয়লিখিত গুণ বৰ্ণনা করিয়াছেন :-_ 
মধুরামধুরাপাকে ভেদিনীস্লোম্সবর্ধধনী। 
স্বাদুপাকরস| বৃষ্ণা বাত্তপিল্মদাপহ| ৷ 
উপোদিকা সদ! সিদ্ধ৷ বল্য। শ্লেত্মকরী হিম|।। 
Glossary ঃ-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
পাত| £ _ন্িগ্ককর, প্রশ্রাবকারক, গণোরিয়ায় উপকারী। 
পাতার রস £- বালকদিগের এবং গভিণীস্ত্রীলোকদিগের কোষ্ঠবদ্ধতায় উপকারা। 
মন্তব্য £- চরকোক্ত কট,কঙ্কন্ধে মূলক, সর্প, লণগুন, করঞ্জ, শিগ্র,ং বিবিধ তুলসী পঠিত 
হুইয়াছে, কিন্তু উপোদকীর উল্লেখ নাই। 


৷ Fig.—Rheede, Hort, Mal., vi, t. 24; Wight, Ic., t. 876; Kirtikar & 
Basu. Ind. Med. Pl. t, 802. _ উট ৷ 
Ref—F. B. L, ,201:]0038, F. L, ii, 104; B. P., ii, 882 ; Parin, HH. মৃ, 
* 268. 


৯৭৭ 
১২৩ 





495. Basella rubra Linn. (পুঈিশাক) 


LLXXIV POLYGONACEAE 
Genus—RHEUM Wall. 
496. R. emodi wall. (বেবান্দচিনি) 


ভাবানুসারী নাম :--বৱেভাটচিনি--সংস্কত ; বেবান্দচিনি--বাংল! ; বেবান্দচিনি--হিন্দি; 
লাভাকি-বেবান্দচিনি__বোম্ধে ; রেওয়াগুচিনি-_পাঞ্চাব) ভেবিয়ট্র, ন্যাট-তিবেভাল্চিনি 
তামিল ; নিট,বিবল-চিন্নি_ তেলেগু ; বেভান্দ-ভিন্দি--পারস্ত ; নাঁট-রেভা-চিনি-_ 
কঙ্কন। 

জন্মস্থান £--হি'মালয় প্রদেশ, নেপাল, সিকিম ও মিমলা। 

বৰ্ণন| ₹_ওষধি তরু, কাণ্ড অতিশয় মোট! ও দৃঢ, লম্বা শাখাবিশিষ্ট ও পত্রময়। ৫-৬ ফুট 
উচ্চ, সবুজ ও ধৃসরবর্ণ। শিকড়*অতিশয় দৃঢ় ও মোট| ৷ পত্র দেখিতে অনেটা অশ্ব 
পত্রের ন্যায় কোমল, মাত্ৰ চওড়ায় একট, কম। পত্রবৃস্ত ১২-১৮ ইঞ্চি, অতিশয় শক্ত। 
পত্রের বৃন্তদেশ হৃৎপিণ্ডাকৃতি, ৫-৭টী শিরাবিশিষ্ট । ফুল দেখিতে অনেকটা আকন্দের 
কুড়ি অথবা বেঁটে লঙ্কার ন্যায়। কেবলমাত্র একটি শিরা আছে। ফুলের পাপড়ি ৫টি 
থাকে। ফুলের ব্যাস & ইঞ্চি। ফল ই ইঞ্চি লম্বা, বেগুনে রং বিশিষ্ট। কয়েক জাতীয় 
Rheum হিমালয় প্রদেশে, নেপাল, সিকিম, কৃষাঘ়ংন এতৃতি স্থানে দেখা যায়, তন্মধ্যে 


৯৭৮ 


R. 808০1601006 Royle (চা. 9.1, v, 55); R. moorcroftianum Royle 
(F. 8.1) v, 55) ; R. accuminatum Hook. £, & Thom. (F. B.L, v. 
57); R. webbianum Royle (F. B. I., ৮. 57) এইগুলি প্রধান । ইহাদিগকে 
সাধারণত; ভারতীয় রেবান্দচিনি বল হয়। R. webbianum Royle গাছ 
১-৬ ফুট উচ্চ হয়, কাণ্ডে বহু শাখাপ্রশাখা ও পত্র আছে। পত্র ৪ ইঞ্চি হইতে 
২ ফুট ব্যাসবিশিষ্ট। পত্র লঙ্থ। ও বৃস্তদেশ হৃৎপিণ্ডাকৃতি। ৫-৭টি শিরা আছে। পুষ্পদণ্ড 
লম্বা, ইহার চারিদিকে ফুল হয়, ফুলের রং ফিকে পীতবর্ণ। R. e0০৭; গাছের 
ফুল অপেক্ষা ক্ষুত্ব। ফলের ব্যাস উ ইঞ্চি, দেখিতে উভয় দিকে ৬ এর ন্যায় আরবৃত্তি- 
বিশিষ্ট । জুলাই আগষ্ট মাসে রেবান্দের ফুল ও ফল হয় । 


ব্যব্হাৰ্য অংশ $_শিকড়। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :__ডপাণডক্ত জাতাত্ম বেবান্দচিনিয শিকডকে হিমালয় 
প্রদেশীয় Rhubarb বলে। R. 67501 এর ‘শকড মোচডান ব। পাকান, খাজ 
কাট! ও লঙ্বাকৃতি, উভয়দিক বঞ্ভাবে কন্তিত, প্রায় 5 ইঞ্চি ল্থ৷ ও ১২ ইঞ্চি 
গোলাকার, গাঢ় ধূসরবর্ণ, তিক্ত এবং কিগর'করে, ম্প্রের মত, সহজে গুড়া করা যায় 
ন।। গুঁড়ার রং ফিকে ধূসর ও পীতাভ। 1২, webbianun হইতে যে Rhubarb 
পাওয়া যায় উহা! গাঢ় ধৃররবণ, অতিশয় তিক্ত ও উগ্র গন্ধবিশিষ্ট | Prof. Royle 
এবং Twining সাহেব Diseases of Bengal, Vol 1, 220 নামক পুস্তকে ইহাকে 
অতিশয় ফলপ্ৰদ বণিয়৷ বৰ্ণনা কবিয়াছেন। [5721728 সাহেব বলেন যে ইহা 
বিদেশীয় রেবান্দচিনি মপেক্ষ! পাকাশ'য়ক পীডায় অর্ধিক ফলপ্রদ। অনেক চিকিৎসক 
বলেন যে, বাজারের দেশীয় রেবান্দচিন বিদেশ] Rhubarb অপেক্ষা হীনবীধ্য। 
কারণ খারাপ গুলিই বাজারে চাপান আসে । Dr. Hugh Cleghorn ( Madras. 
0086, Med. Journ. 1862, vol. ৮, 464 ) পরাক্ষা -'র। বাহির করিয়াছেন 
যে, দেশীয় রেবান্দমচিনির টাটুক। শিকড় রাশিয়। দেশীয় Rhubarb এর সমান । যদি 
বেশ যত্বের সহিত চাষ কণা যায়, তাহ। হইলে তৃবস্ক ও চীন দেশীয় বেবান্দচিনির ন্যায় 
গুণ সম্পন্ন ওষধ হিমালয় প্রদেশীয় গাছ হইতে পাওয়া যাইতে পারে । 
ইহ! পেটের দোষ এবং শ্লেশ্মা নিবারক ; ইহার ক্ষুধা বৃদ্ধি করিবাব শক্তি আছে। সামান্য 
উদরাময়ে ব্যবহায্য। ইহা স্বর ও প্রাদাহিক জরে বাবহাধ্য নহে। অপরাপর শক্তিকর 
ইউধধের সহিত ব্যবহার করিলে ইহা অজীৰ্ণ আরাম করে। সাধারণতঃ ইহা বুদ্ধ ও 
বালকদের পক্ষে বিশেষ হিতকর। আদার সহত বটিক৷ প্রস্তুত করিয়া সেবন করিলে 
অগ্নিবৃদ্ধি করে । মাত্রা ৫-১০ গ্রেণ পবিমাণ। বেবান্দযোগে অনেক মিশ্রিত ওঁষধ 
প্রস্তুত হয়। 055 7০৬৫ এর সহিত মিশ্রিত করিয়! ব্যবহার করিলে |বালকদের 
দাত উঠিবার কালীন উদরাময় এবং পুরাতন রক্তআমাশয়, কামলারোগ, সঙ্গি 
প্রভৃতি আরাম হয়। ইহা Sodium bicarbonate অথব1 Magnesia যোগে 


৯৭৯ 


য্যবহার করিলে বালকদের বদহজমজনিত উপরাময় আরাম হয়। টমাটোর মত 
রেবান্দ, বাতরোগী অথবা সন্ন্যাস রোগগ্রস্ত ব্যক্তির ব্যবহার করা উচিত নছে। 
চীনদেশ হইতে যে রেবান্দচিনি আমদানী হয় উহার নাম Rbeum officinale 
88110 । এই গাছ চীনদেশে জঙ্গলে জন্মে ও চাষ হয়। Rbeum palmatum 
Linn. গাছ ও এই গাছের সমগুণ বিশিষ্ট । ইহাকে রাশিয়া দেশীয় রেবান্দচিনি বলে। 
Col. Prejevalsky ১৮৭২-৭৩ খুষ্টাব্ে এই গাছ চীনের উত্তর পশ্চিম দিকে [050 
জেলায় দেখিতে পান। এই গাছ তথায় ১০-১২ ফুট উচ্চ বনভূমিতে জন্মে, সচরাচর 
ইহা পীতনদীর উৎ্পত্তিস্থানে জন্মে । ইহার জুন মাসে ফুল হয় এবং আগষ্টের শেষভাগে 
ফল পাকিয়৷ থাকে । চীন দেশীয় লোকের! সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মাটি হইতে 
ইহার মূল তুলিয়া থাকে। মূলের উপরিভাগের ছাল ছাড়াইয়া খণ্ড খণ্ড করিয়া কাটে 
ও ছায়ায় শুক করে। শিকড় ৮-১০ বৎসরের হইলে তবে পরিপক্ক ও ব্যবহারপযোগী 
হ্য়। 


Glossary £-- সংক্ষিপ্ত গুণপরিচয় ৫ 
মুল-_-বিরেচক, সক্কোচক ও রসায়ন। 


Fig,—Kirtikar & Basu. Ind. Med. 217 t, 813 A ; Bot. 81687 t. 3508. 
Ref.—F. B. I, iv. 56; Nees & Eberm., Med. Pharm. Bot., i, 455. 





496. Rheum emodi Wall. (কেবান্দচিনি ) 


৯৮০ 


Genus—RUMEX Linn. 
497. R. maritimus Linn. ( বনপালং ) 


ভাষানুসারীণাম £ কুণপ্রর__সংস্কৃত; বনপালং--বাংল|; বনপাল--হছিন্দি; কুণজিক্ষ-_ 
মহারাষ্ট্র ; গোরজেয়পলেয়--কর্ণাট । 
কুণঞ্জরন্ত্ি দোষত্নে| মধুরে| কুচ্যদীপকঃ ৷ 
ঈষৎ কষায়ঃ সংগ্রাহী পিত্শ্যোত্মকরে| লঘুঃ ৷৷ 
রাজনিঘণ্ট$ মুলকাদিবর্গঠ। 
নামপর্যায় £--কুণৱর । 


গুণপর্বায় £__কুণঞ্জর-_ত্রিদোষনাশক, মধুর রস, কচি কারক, অগ্নন্দীপক, বিপাকে ঈষৎ 
কায় রস, মলসংগ্রাহী, লঘুপাক, পিত্তশ্লেম্মাবৃদ্ধিকারবক । 


"জন্মস্থান 2--উত্তর, মধ্য ও পূর্ববঙ্গ, হুগলী, হাওড়া, ২৪-পরগণা ও বদ্ধমান, জেলায় জলা- 
ভূমিতে সাধারণত; দেখা যায়। আসাম. কাঁছাড়, ও সিলেটে এই গাছ জন্মে। 


বৰ্ণন| $- সবল বৰ্গনীজ্জী-উদ্ভিদ্‌। ১-৪ ফুট উচ্চ হয়। কাণ্ড শিরা বিশিষ্ট । পত্র ৩-১০ ইঞ্চি 
লম্বা, বেটা ও অগ্রভাগ সরু। প্রত্যেক গাইট হইতে পুষ্প গুচ্ছভাবে হয়। ফুল উভয় 
লিজ বিশিষ্ট! পুকেশর ৬টা। ফলের আবরণী খোলা, কতকগুলি আবার 
আবদ্ধ থাকে। পাকিবার সময়ে পাতের আভাযুক্ত ধৃসরবর্ণ, মস্থণ, কিনারা লরু । 
অগ্রভাগ বড়শীর ন্যায় অল্প বক্র। বীজ অভ্যন্তরের পাপড়ির ভিতরে থাকে । আকারে 
স্মুক্মকোণী ; শীতের শেষে ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ 2- বীজ ও পত্র । 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ইহা ক্সিগ্ককর, পত্র দগ্ধস্থানে দিলে গোড়া ঘা আরাম 
হয়। বীজকে বাজারে "818 Bond” বলে। ইহ। বসায়নকূপে ব্যবহৃত হয় 
(Atkinson) । 


Glossary :-- সংক্ষিপ্ত গুণ পরিচয় £-- 


গীছ--নিপ্ককারক । 
পাতা- পোড়া ঘায়ে উপকারী । 
বীজ-_কামোদ্দীপক। 


| Fig :—Fl. Don, 1208 ; Kirtikar & Basu, Ind. Med. PL, 1, 815B. 
Ref :—F.B.L, v. 59; চুন, ii, 208 ; B.P., ii, 888 ; Prain. H.H. 269. 


৯৮১ 





497, Rumex maritimus Linn. (ৰনপালং ) 


498. R. vesicarius Linn ( ঢুকপালং ) 
ভাষানুসারীনাম :__চুক্র-_সংস্কৃত; চুকপাল্‌--বাংল। ; চুকপালং-হিন্দি , চুক৷বডিলি-- 
মহারাষ্ট্র; আশ্ববতী__কর্ণাট; পুলিচক্কোৎ, স্থকক-কুরাকু --তেলেগু; স্বকান- 
কিবাই-_তাঁমিল । 
চুক্ৰং তু চুক্ৰবাস্ত,কং লিকুচং চাম্নবাস্ত,কম্‌। 
দলাম্নমম্নশ্চকাখ্যমম্নাদি হিলমোচিক| ॥ 
চুক্রং স্থাদয়পত্ৰস্ত লঘৃষ্ঃং বাতগুন্মনুৎ ৷ 
ৰুচিকৃদ্দীপনং পথ্যং ঈষপিগুকরং পরম্‌ ৷৷ 
| রাজনিঘণ্ট ঃ। মূলকাদিবৰ্গঃ। 


নামপৰ্যায় £--চুক্ৰ, চুক্রবান্ডক, লিকুচ, অয্লবাস্তবক, দলায়, অ্লশাকাখ্য, অগ্নাদি, হিলমোচিকা 
-_এইগুলি নাম! ঢুক্রের পত্র ও অগ্নৱস সম্পন্ন । 


গুণপর্যায় £_চুর_লখু, উষ্ণ ৰীধ্য, বায়ু ও গুল্ম নাশক। রুচিকারক, অগ্ন:ঙ্দীপক, পথ্য, 
ষ্টযৎপিত্ত বৃদ্ধি কারক। 


৯৮২ 


জন্মস্থান ৪--বিহার, ত্ৰিপুৱা ও বঙ্গদেশে চাষ হয়: হুগলী, হাওডা, ২৪-পরগণা আলু ক্ষেতে 


জন্মে । 


বর্ণনা £-_বর্ষজীবী গুল্ম। ৫-১২ ইঞ্চি উচ্চ হয়। পত্র স্থানে স্থানে অস্পষ্ট। ডিম্বাকৃতি, 
লম্বা, ৩-৫টি শিরা বিশিষ্ট, বক্ৰাকৃতি। ১-৩ ইঞ্চি লগ্থা, অগ্রভাগ ক্রমশঃ সরু । বোঁটা 
লঙ্বা। পুষ্পদণ্ডের উভয় দিকে ফুল হয়। পুষ্পদণ্ডে পত্র নাই। ফলের ব্যাস ₹ ইঞ্চি, 
শ্বেত কিম্বা লালবর্ণ। শীতের শেষে ফুল ও ফল হয়। বনৌষধি দর্পণে অস্নবেতসের 
যাহ। বৰ্ণনা দেওয়া হইয়াছে তাহ? সম্পূর্ণ ভূল ৷ 


ব্যবহার্য অংশ :--রস ও বীজ । 


নৈগ্তকে চুক্রের ব্যবহার ' 


সশ্রন্ত :-_ কৰ্ণশূলে চুত্ৰ--ইযদুষ্ণ টক্‌ পাল: এর এস (বন্দু-বিন্দু করিয়। কৰ্ণে দিলে কর্ণশূল 
প্রশমিত হয় € ডঃ ২১ অঃ ) । 


'মুলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার _চুবপালং অত্শয় স্বিধকর ও যুত্রকর ( Ainslie )। 
ইহায় রস দাতের বেদনানিবায়ক ও বমন নিবারক ও ক্ষুণ্ণ বুদিকর। পেটগংম হইলে 
ইহার রস বাহ ক্ষেতে মাথাইলে উহ! কমিয়| যায় ও বীজ ভাঙ্গিয়া খাইলে রক্ত 
আমাশয় নিবারক হয়। ইহা ‘বছা, মৌমাছি ও সর্পাবষ নিবারক এবং ইহা বিছার 
বিশেষ প্রতিষেধক উধধরূপে-ব্যবহৃত হয়। ইহার মূল ওঁযধে ব্যবহৃত হয় (Dymock ) | 


319559:5 সংক্ষিপ্ত গুণপরিচয় :--- 


পাতা :ক্সিগ্ককর । কৌষ্ঠবদ্ধত| নিবারক, প্রস্রাব কারক, সপদংশনে উপকারী | 

বীজ: কিপ্ধকর, থেতে করিয়া ব্যবহারে আমাশয়ে উপকারী । কাঁকড়া বিছার 
দংশনে উপকারী | 

রস :--স্বিঞ্ধকর, পাকাশয়ের উত্তাপে এবং ঈীতের যন্ত্রণায় উ-+।রী। ইহার 7ক্কোচক 
গুণের জন্য গ| বমি বমি ভাব বন্ধ করে। 


Fig :—Compd. Rum, 129. t. 3. Fig. 1-8; Kirtikar & Basu, Ind. Med. 
101. t. 815 A. 


Ref :—F.B.L, v.61. ; Roxb., F.I..ii, 2029; B.P, ii, 889; Dymock, iii, 
157 ; Prain, H.H. 269. 


৯৮৩ 





498, Rumex vesicarius Linn. ( চুকপালং 


LXXXV. ARISTOLOCHIACEAE. 
Genus —_ARISTOLOCHIA. Linn. 
499. A. indica Linn. (ইশের মূল । 


ভাষানুসারী নাম £--রুল্র জটা, ঈশ্বরী, সুনন্দা, অর্কমূলা__সংস্কৃত ; ঈশের মূল__ বাংলা ; ঈশের 
মূল --হিন্দি, ঈশ্বরী__মহারাণষ্ট ; কুদ্রেজটা-কর্ণাট ; ইশুরা মূলি, পেরু মারিন্দু তামিল; 
ছুলাগবেলা, ঈশ্বরামূলি__তেলেগড ; ঈশ্বরমূলি__মালয় ; ভেদী-জানেটেট্‌--সীওতাল ; 
সাপামন- বোদছে। 
রৌজী জটা কুদ্রজটা চ রুদ্রা সৌম্য! সুগন্ধা স্ুহত| ঘন! চ। 
শ্তাদীশ্বরী র্ুদ্ৰলভ| সুপত্র সুগন্ধপত্ৰ৷ সুরভিঃ শিবাহব! ৷৷ 
পত্রবল্লী জটাবল্লী রুদ্রাণী নেত্রপুক্ষরা। 
মহাজট| জটারনত্ৰা নান্দী বিংশতিরীরিতা ৷৷ 
জটা কটুরস| শ্বাস-কাসন্ধদ্ৰোগনাশিনী। 
ভূতবিদ্রাবিনী চৈব রক্ষসাঞ্চ নিবহ্হিণী ৷৷ 
রাজনিখণ্ট, £1 গুড় চ্যাদিবর্গ, 


৯৮৪ 


নামপৰ্যীয় :--বেৌদ্ৰী, জট, রুদ্রজটা, রুদ্রা, সৌমা, স্থগন্ধা, হুহতা, ঘনা, ঈশ্বরী, রুত্রলতা, 
স্থপত্রা, স্থগন্ধপত্রা, স্থরভি, শিবাহবা, পত্ৰবল্লী, জটাবলী, রুদ্রাণী, লেত্রপুঙ্করা, মহাজটা, 
জটারুদ্রা,__-এই কুড়িটি নাম। 


গুণপর্ধবার £$_জট!-_কটুরস, শ্বাস, কান, ও হত্রোগ নাশক । ভূতদোষনাশক, এবং 
বাক্ষমনাশক। 


জন্মস্থান $- নেপাল, দাক্ষিণাত্য, কঙ্কন, চট্টগ্রাম, নিষ্নবঙ্গ, পশ্চিমবঙ্গ, হুগলী, হাওড়া, বদ্ধমান, 
২৪-পরগণ।» বাকুড়। জেলার রাস্তার ধারে, জঙ্গলে, ও পতিত জমিতে সাধারণত: প্রচুর 
গাছ জন্মে । 


বৰ্ণন| £--স্ুক্ম লোমযুক্ত লতানে গুল্ম, মাটিতে গড়াইয়া জন্মে। কাণ্ডের গোড়া কাষ্ঠের মত 
শক্ত, শাখা নরম, পত্র লঙ্কা, ডিম্বাকৃত, অগ্রভাগ সরু, বৃস্তদেশ মিলিত ব। গোলাকার, 
গোড়ার শিরা ছোট ও সরু। কৌটা 8-& ইঞ্চি, অতিশয় অবনত | বহির্ববাস সবুজের 
আভাযুক্ত শ্বেতবর্ণ, গোড়া গোলাকার, পুষ্পনল সি দেলাকৃতি, অগ্রভাগ বক্র ও ঈষৎ 
ধূসরবৰ্ণ। ফুল ১-৩ ইঞ্চি। বীজকোষ ১২-২ ইঞ্চি লম্বা, খাজকাটা। বীজ চেপ্টা, 
ত্ৰিকোণা ফৰ ও পক্ষযুক্ত । বর্ষাকালে ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ :--মূল, পত্র । মাত্রা, কাথ ৫-১০ তোলা, মৃলচূর্ণ &-১ আনা, পত্ররস ২-২ ড্রাম। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £- ইহার শিকড় তিক্ত। দেশীয় বৈদ্যেরা ইহাকে উত্তেজক, 
জরনাশক, বলকারক ও ঞ্তুকর বলিয়। বর্ণনা করেন! ইহা সৰিরাম জ্বর ও অপরাপর 
রোগে ব্যবহৃত হয়। 
ইহা অজীর্ণ ও অঙ্পররোগে বিশেষ মূল্যবান € 4১512 Researches, vol. xi)! 
ইশের মূল পেটবেদনায় অতিশয় হিতকর (12%. 06500 )! সর্পবিষের প্রতিষেধক 
বলিয়। প্রাচীন পটু গীজের| ইহাকে [২৪15 ০০৮ নাম টায়াছেন। ইহার পত্র 
ও পত্ররস মাদ্ৰাজ দেশীয় কবিরাজের! সর্পবিষে ব্যবহার করেন। কোন ইউরোপীয় 
ডাক্তার এ বিষয়ে এ পর্য্যন্ত পরক্ষ। করেন নাই, ইহার পরীক্ষা আবশ্তাক। বোম্বে 
প্রেসিডেন্সিতে ইহা সচরাচর বালকদের পেটের পীড়ায় ব্যবহৃত হয়! কলেরা রোগে 
ইহা একটি উত্তেজক উষধ, পেটের উপর ইহার বাহ্য প্রয়ে গ শাবশ্যক । 
ইশের মূলের পাতার রস বালকদের সন্দিতে হিতকর, ইহা বমন করাইয়া সন্ধি তুলিয়া 
দেয়। কিন্তু কোন প্রকার অবসাদ আনয়ন করে ন! (৮. বৈ. Mukberjee ) | 

ঈশের মুল গর্ভআ্রাবে ব্যবহৃত হয়। শিশু. দাত উঠিবার সময়ে ডদরাময়, পুরাতন 

অৱ ও ওলাউঠায় (কলেরা) হিতকর। শিশুর বুকে সদ্দি বসিলে, শুলবেদনায় ইহা 
অগুরুর সহিত প্রযুক্ত হয়। 
ইশের মূলের ক্কাথ কম্পত্বর, মাথাধরণ, পেঠফাপা এবং মুত্রনাশে হিতকর (RB. ম. 
Khoty, iii 159 ) । | 


৯৮৫ 
১২৪ 


Glossary 2 সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
মুল £--বসায়ন, উত্তেজক, খতুলাবকারক, বমনকারক। জরে ইহাকে গুড়া করিয়া 
মধু সহ ব্যবহারে এবং “শ্বেতী”তে উপকারী । 
পাতার রস 2_ দর্পদংশনে উপকাৰী । 

Fig :—Rheede, Hort. Mal., viii, t. 253 Wight, 1০, £, 1858; Kirtikar & 
Basu, Ind. Med, Pl, t. 820 B. 


Ret :—F. B. IL, v. 75; Roxb.. F. I, iii, 489; 8. P., ii, 821; Prain, 
H. H., 269. 





499 Aristolochia indica Linn. ( ইশের মূল ) 


500. A. bracteata Retz. (কিরামার) 
A. practeo ‘late Lamk. 


চাবানুসারী নাম £-ধূতরপত্র, পাটবঙ্গ_সংস্কৃত ; কিযামার, ধূমপত্ৰ--বাংল| ; কিরামার-_ 
"_ হিন্দি; কিদামারী--বোম্বে অদুথিনাপালাই-_তামিল ; কাসামারা, অদুমুট্রাডা-গিজ। 
তেলেগু; অছুধিনাপালাই__মালয়। পানিরি--উড়িস্তা। 


৯৬৬ 


জ'্স্থান £_দাক্ষেণাতা, বুন্দেলখগড, সিন্ধুদেশ পশ্চিম বিহার | গঙ্গ| ও যমুনার মধাবর্তী স্থান 
এবং পশ্চিমভারতে প্রচুর জন্মে 


বৰ্ণন| £-_বহুবর্জজীবী নরম লতানে উদ্ভিদ । শিকড় নরম, ডাটা ও শাখাগুলি নরম, 
১২-১৮ ইঞ্চি সরল। পত্র ১২-৩ ইক, লঘ| ও বিস্তৃত, বৃস্তদেশ ক্রমশ: সরু, অগ্রভাগ 
মোটা, পত্রের কিনারাগুলি চেপ্টা ও ঢেউখেলান। বোটা ১-১২ ইঞ্চি, পুষ্পদও 
ছোট, ইহার পত্র গোলাকার । ফুল এনত্রে অনেক জন্মে। বহির্ববাস ১-১} ইঞ্চি, 
ফুলের গোড়া গোলাকার, পুষ্পনল গোলাকার, লব্বা, কিনার! গাঢ় বেগুনেও লোমযুক্ত। 
বীজকোষ ১ ইঞ্চি লম্বা, খাজযুক্র। বীজ ত্রিকোণাকার, হৃংপিগারুতি । বর্ষার 
পরে ফুল ও ফল হয়। , 


ব্যবহার্য অংশ :--সমগ্ৰ উত্তিদি। রুস, ২-১ আউন্স, বীজের গুঁড়া ৩+-৯* গ্রেণ। 


মূলগ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার :__গাছের প্রত্যেক অংশ তিক্ত ও বমন কারক। পেট 
কামড়ানির সহিত দাস্ত হইলে দুইটি টাটকা পাতা জলের সহিত পেষণ করিয়া একবার 
সেবন করিলে ২৪ ঘণ্টার মধ্যে উহা আরাম হইয়া যায় ( Roxb. )। 
ইহার হিন্দস্থানী নাম-_কিরামার” অর্থাৎ ক্রিমিনাশক। পাতার রস ক্ষতস্থানে 
প্রদান করিলে ক্ষতের পোক! মরিয়া যায়। ইহ! সাধারণ জ্বর নাশক (Dr. Gibson) । 
ইহার প্রথম খতুকারক গুণ বিদ্যমান আছে। D£. ১৮001) বলেন, ইহার শুদ্ধ 
শিকড় ১২ ড্রাম পরিমাণ গুড়া করিয়া অথবা ছে"চিয়। খাওয়াইলে স্তীলোকদের প্রসব 
বেদনা বাড়াইয়া দেয় ( Pharm. [00.,11, 164) | 
এই গাছ গুজরাটে প্রচুর জন্মে। ইহার মূল ও পত্র অতিশয় তিক্ত। ইহা হইতে 
এক প্রকার পীতবর্ণ ও ঘন রস বাহির হয়। উহু! জ্বাল দেওয়! ছুগ্ধের সহিত 
মিশাইয়। উপদংশ রোগীকে সেবন করাইলে উহা! সারিয়! যায়। ইহার সহিত 
অহিফেন দিলে গণোরিয়া আরাম হয়। 
বোম্বে দেশীয় ডাক্তারের! উহার সহিত হিজল ( Barringtonia acufargula ) ও 
মালকাকনীর ( Celastrus paniculata ) বীজ মিশ্রিত করিয়া এক প্রকার মণ্ড 
বা বটিকা প্ৰস্তত করে। উহ। মানে'রয়| জ্বরে ছিতকর ( Dymock ) | 
ইহার পাতা বালকদের নাভিতে প্রদান করিলে ও রস রেডির তৈলের সহিত সেবন 
করাইলে পেট বেদনা আরাম হয় ( Dymock )। 
ইউরোপীয্ম ডাক্তারের বলেন যে, ইহার ক্রিমিনাশক শক্তি আছে এবং গর্ভাশয়ের 
উপর ইহার ক্রিয়া থাকায় গর্ভ সংস্কুচিত করিয়া প্রসব বেদনা বাড়াইয়া দেয় 
( Watt., i, 314) | 


Glossary £-- সংক্ষিপ্ত গুণপরিচয় £ 
গীছ :__বিরেচক, ক্রিমিনাশক, খতুম্রাবকারক । 
৯৮৭ 


পাতার রস :__অবহেলিত ও দুর্গন্ধযুক্ত ঘায়ে উপকারী । 
থেঁতে| কর! পাতার রস :--এরণ্ড তৈলের সহিত মিশ্রিত কবিয়া ব্যবহারে 
শিশুধিগের পায়ের বিচচ্চিকা ( এক্‌জিম! )তে উপকারী । 
মূলের ক্কাথ :_বড় ক্রিমিতে উপকারী । 
Fig.— Kirtikar 8 Basu, Ind, Med. Pl, t. 820. 
Ref.—F. 8, [,, v, 75; Roxb., টা. I,iii, 49); B.AP., ii, 890. 





500. Aristolochia bracteata Retz. কিব্বামার ) 


LXXXVI. PIPERACEAE. 
Genus—PIPER Linn. 
501. P. longum Linn. (পিপুল ) 
চাষানুসারীনাম £--পিপ্নসী, কণামূল--সংস্কৃত ; পিপুল--বাংল| ; পীপর, পিপুলকুল--ছিন্দি ; 
পিগ্পলী, পিম্পঠঠী - মহারাষ্ট্র; লিওী পিপল্‌_-গুজরাট ; হিপ্পনী-_কর্ণাট ; পিগ্সপীচেট . 
পিপ্জলে--তেগেগু ; টিপিলি, পিম্পিলী--তাঙ্গিল ; বঙ্গালি পিম্পরিং_-বোখে ; 
পিল্পিল্‌ দরাজ- ক্রান্স ; ভারফিল-_আবব ; পিপী-_কোচবিহার । 


৯৮৮ 


পিগলী কৃকর! শৌণ্ডী চপল মাগধী কণা। 
কটুবীজা চ কোরজে। বৈদেহী তিক্ততণুল| ৷৷ 
শ্যাম! দন্তফল! কৃষণ। কোলা চ মগধোস্তবা। 
উষণা চোপকুল্যা চ স্মৃত্যাহ্বা তীক্ষুতণুলা ৷ 
পিগ্ললী জরহা বৃষ্য। জিদ্ধোষ কটুতিক্তক৷ ৷ 
দীপনী মারুতশ্বীস-কা সশ্নেম্বক্ষয়াপহ। ৷৷ 
সৈংহলী সৰ্পদত্ত৷ চ সৰ্পাঙ্গী বৰহ্মভূমিজ! ৷৷ 
পার্বতী শৈলজ। তাআ লম্ববী্জ। তথোৎকট। ৷৷ 
অদ্রিজ। সিংহলস্থ৷ চ লক্ষ্বদণ্ড| চ জীবলা । 
জীবালী জীবনেত। চ কুরবী__যোড়শাহবয়া! ৷৷ 
সৈংহলী কটুরুষা! চ জন্তুদ্বী দীপনী পরা। 
কফশ্বাসসমীরাত্তি-শমনী কোন্ঠশোধনী। 
বনাদিপিগ্রল্যভিধানযুক্তং সুন্মমাদিপিঞ্গল্য ভিধানমেতৎ ৷ 
ক্ষদ্রোদিপিপ্পল্যভিধানযোগ্যং বনাভিধাপুর্বকণীভিধানম্‌ )। 
বনপিক্সলিক1 চো তীক্ষা! রুচ্য। চ দীপনী ৷ 
আমা ভবেদ্গুণাঢ্য। তু শুদ্ধা স্বল্পগুণ। স্মৃত| ৷৷ 
রাজনিঘণ্ট, ঃ। পিঞ্লল্যানিবৰ্গ :। 
নামপৰ্যার £_পিপ্পলী, কৃকরা, শৌওী, চপলা, মাগধী, কণ।, কটুবীজা, কোরজ, বৈদেহী, 
তিক্ততওুনা, শ্যামা, দন্তফলা, কৃষ্ণ, কোলা, মগধোস্তব|, উষণ৷, উপকুল্যা, স্বত্যাহ্ৰা, 
তীক্ষতগুলা,_-এই গুলি নাম। আর একপ্রকার পিগ্ঁলী আছে তাহার নাম-- 
সৈংহলী, সর্পদণ্ডা, সর্পাঙ্গী ব্রদ্মভূমিজ।, পার্বতী, শৈলজা, তাআ।, লম্ববীজা, উৎকটা, 
অদ্রিজা, সিংহলস্থা, লম্বদন্তা, জীবলা, জীবালী, জীবনেত্র!, ও “ রবী__এই যোলটি ৷ অন্ত 
আর এক প্রকার পিপ্লী আছে তার নাম--বনাদিপিপ্পন্যভিধানবুক্ত, বুক্মাদি পিগ্লল্যভিধান, 
ক্ষুদ্রাদি পিপ্ল্যভিধান যোগ্য, বনাভিধাপূর্বকণাভিধান__এইগুলি । 


গুণপর্বায় &--পিগ্মলী হ্বরনিবারক, বৃষ্য,সিন্ধ, উষ্ণবীধ্য, কটু তিক্ত বস। অগ্ুন্দীপক, বায়ু, 
শ্বাস, কাস শ্লেখা ও ক্ষয়রোগ নিবারক। 
. সৈংহলী-_কটুরস, উষ্ণবীধ্যু, ক্রিমিনাশক, অগনান্দীপক, কফ, শ্বাস, বায়ু রোগ নাশক এবং 
কোষ্ঠশোধক। 
বনাদিশিপ্নলী-_ উষ্ণবীধ্য, তীক্ষ, রুচিক'রক, অগুন্গীপক | কাচা--অধিক গুণ- 
সম্পর-_শুধ হইলে অন্নগুগ সম্পন্ন হয়! 


জন্াস্থান £_ উত্তর, পূৰ্ব্ব ও মধ্যবঙ্গ, বিহার, আনাম, খা'সয়া পাহাড়, নেপাল, ধাভা, 
ফিলিপাইন দ্বীপপুঞ্জ, হিমালয় পর্বতের পাদদেশ। বঙ্গদেশে চাষ হয় এবং হুগলী, 
হাওড়া, ২৪-পরগঞ্খা, বর্ধমান, বীকুড়া প্রভৃতি জেলার জঙ্গলে ও নদীর ধাৰে জদ্মে। 


৯৮৯ 


বর্ণনা ১--লতানে গাছ; অগ্রভাগ অতিশয় নরম, ইহার প্রশাখাগুলি অপর গাছে জড়াই়া 
উঠে। নীচের পাতা ২-৩ ইঞ্চি লঙ্বা। ভি্বাকৃতি, পত্র দেখিতে অনেকটা পান 
পাতার স্তায়। পুম্পদণ্ড সোজ।ও উন্নত। ফুল এক লিঙ্গ বিশিষ্ট। পু-পুষ্পদণ্ড ১-৩ 
ইঞ্চি, স্ত্ৰীপুষ্প ২১ ইঞ্চি লন্বা। ফলের, ব্যাস 3 ইঞ্চি লঙ্বা। ফল পাকিলে লালবৰ্ণ 
হয়। পত্রের 8টা শিরা আছে বলিয়া গোল মরিচ গাছ হইতে বিশেষ পার্থক্য লক্ষিত 
হুয়। বর্ধাকালে ফুল ও শরৎকালে ফল হয়। 


ব্যবহাৰ্য অংশ £--মূল, ফল, রস। 
বৈদ্তকে পিপুলের ব্যবহার) 


চরক :--কাসে পিগলী-_পি্ পিপ্জলী ঘতে ভাজয়া সৈন্ধব লবণ সহ কাসরোগী সেবন 
করিবে ( চিঃ ২২ অ: )। 

সুশ্ৰুত £_(১) বাতরক্কে পিপ্ললী-_বিধিপূর্ব্বক মাত্র! বাড়াইয়| কমাইয়|, পিপ্পলী সেবন 
করিলে বাতরক্ত, বিষমজরাদি পীড়া প্রশমিত হয়। উঁষধ সেবনকালে কেবল ছুগ্ধ ও 
অন্ন ভোজন করিতে হুইবে ( চিঃ ৫ অঃ) । (২) অর্শে পিগ্ললী বা পিপ্লশীফুর-_পিপ্পলী 
কিম্বা ‘পঞ্জশীফুল পেষণ পূৰ্ব্বক, একটা মুৎকলসীর অভ্যন্তর লিপ্ত করিয়া এ কলমীতে 
দুগ্ধ স্থাপন পূৰ্ব্বক দধি প্রস্তুত হইলে, অর্শরোগী সেই দির তক্রু, পথোর সহিত সেবন 
করিবে। কিম্বা অন্নাহার পরিত্যাগ পূৰ্ব্বক এক মাস কেবল এ তক্র পান করিবে 
(চিঃ৬ অ:)। (৩) ক্রিমিরোগে পিঞ্পলীফুল_ক্রিমিরোগী, পিপ্লপীফুল ছাগীমূজে 
পেষণ পূৰ্ব্বক পান করিবে (উঃ ৫৪ অঃ )। 

বাগ ভট :--"১) কফঞ্জকালে পিপ্পসী-_পিগুলের কন্ধ, তিন তৈলে ভাজিয়!, মিছ'রর সহিত, 
কুলখ কলায়ের কাথে আধুত করিয়া পান করিবে (চিঃ ৩ অ:)। (২) প্রবাহিকায় 
পিগ্ললী--পিপুল কিবা মরিচের মূলচুর্ণ সেবন করিলে প্রবাহিকা নিবৃত্তি পায় 
(চি: ৯ অঃ)। 

হারীত :-(১) শ্লেয়জ্বরে শিপ্পলী_মধুব সহিত পিগ্ললচূর্ণ দেবন করিবে। ইহ! 
প্রেশ্মজরত্ন। (২) কাসাদিরোগে পিগ্ললী_ গুড়ের সহিত পিগ্পলী সেবনে কাস, 
অজীৰ্ণ, শ্বাস, হৃত্রোগ, পাও অগ্রিমান্দ্য, কামলা, অব্বোচক এবং জীর্ণস্বর প্রশমিত 
হয় (চি: ২ অঃ)। (৩) প্রস্থতির স্তগ্বর্ধলার্থ পিপ্সলী_মরিচ ও পিপুল মূল, দুগ্ধ 
সহ সেবন করিলে, স্তনহুদ্ধ বদ্ধিত'হয় ( চিঃ ৫২ অঃ )। 

চক্ৰদত্ত :--(১) বাতলেত্মজরে পিগ্নপী_পি্ললীর কাখ কগু,নাশক, অগ্নিবর্ধক, বাতক্লেমজৱর 
ও পীহাঙ্বরৰ নাশক (জর চিঃ)। (২) ব্লজঞপিতন্তে পিগলী-_বাসকপত্ত স্বৱে, 

॥. পিপুল ফুল ৭ বার ভাবনা দিয়া মধু যোগে সেব্য। ইহা রক্ত'পত্তে হিতকর ( রক্তপিত্ত 

_ চিঃ)। (৩) উক্লস্তম্ভে পিগলী--গোমূত্র কিনব! দশমূলের কাথের সহিত উন 

“রোগী পিগ্ললীকক্ষ পান৷ করিবে ( উরুস্তম্ভ চিঃ )। (9) শোথে পিগলী- শোথরোগী 


দুঞ্ধের সহিত পিগ্সলফুল সেবন করিবে ( শোথ চিঃ)। (৫) অক্পিত্তে পিগলী, 
__মধুসহ পিগ্পশী সেবন করিলে অল্প পিত্ত বিনষ্ট হয় (( অল্লপত্ত চি: )। 

ভাবপ্রকাশ :--(১) দীহায় পি্নলী-_দীহাবিবৃদ্ধি শাস্তির জন্য ছুগ্ধের সহিত পিগ্লীচুর্ণ 
পান করিবে ! মঃ খঃ ৩ ভাগ )। (২) গৃপ্রসীতে পিগ্পলী-__গোমৃত্র ও এগুর তৈল 
যোগে পরিপ্ললী পান করিলে, দীর্ঘকালের গৃপ্রমী নামক কফ বাতজ বাতব্যধি প্রশমিত হয় 
(বাতব্যাধি চিঃ )। 

বসেন £--(১) নিদ্ৰানাশে পিপ্জল'মূল--গুড়ের সহিত পিপুলমূল চূর্ণ সেবন করিলে, অনিস্ত 
রোগীর ও শ্জ্ৰালাভ হয় (জর চিঃ)। (২) পরিণামশুলে পিপ্পলী--পপুলের কাথ 
ও কন্ক সহ যথাবিধি স্বত পাক করিয়া, পান করিবে এই স্বৃত পানান্তে দুগ্ধ পান করিলে 
পরিণামশূল নিশ্চিত প্রশমিত হয় ( পরিণামশূলঃ চিঃ ) 

মূলগ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার £_গোলমরিচের স্যায় ইহ। উত্তেজক ও পেটফাপ! 
নিবারক। পিপুল চূর্ণ।* চার আনা, মরিচ ও আদা প্রত্যেক ₹ আনা, Arok 
( Salavadora Persica Garcin ) ২* আউন্স ৭ দিন ভিজাইবার পর উহার জল 
১ ড্রাম পরিমাণ দিবসে ২/৩ বার সেবন করিলে বেরী বেরী আরাম হয়। ইহা! বেরী 
বেরীর 'এবটী উৎকৃষ্ট গুষধ | পিপুল মূল তিক্ত, ইহ! পেটের দোষ নিবারক, হুজমকারক। 
শিকড়ের পিষ্টরস তিবাঙ্কর দেশে প্রসবের পর ফুল পড়িবার জন্য ব্যবহৃত হয় 
( Pharm, India)! 
তিনটী পিপুলের পিষ্ট রস প্রথমদিন, তৎপরে প্রত্যেকদিন তিনটি করিয়! বাড়াইয়! ক্রমাগত 
১.দিন সেবন করিবার পর ওষধ একেবারে বন্ধ করিতে হইবে । এই প্রকার ২০ দিন 
সেবন করিলে একটা উৎকৃষ্ট রসায়ন ওুঁধধ সেবন করা হয়। ইহাতে পুরাতন কাসি, 
প্রীহাবৃদ্ধি, অপরাপর পেটের দোষ আরোগ্য হয়। 
পিপুল, আদা, সরিষার তৈল, ছানার জল এবং ছানা একত্রে মিশ।-*য়! একটি মলম প্রস্তুত 
হয়। উহা! ব্যবহারে পক্ষাঘাত ও কটিশূল আরাম হয়। 
পিপুল ভাজিয়া মধুর সহিত সেবন করিলে বাত আরাম হয়। সৈন্ধব লবণ ২ তোলা, 
পিপুল ১ তোলা ও গোলমরিচ ১২ তোল। একত্রে গুঁড়া করিয়! সেবন কৰিলে পেট- 
বেদনা আরাম হয়। 
মুসলমান বৈস্েরা বলেন ইহা যকৃৎ ও প্লীহা দোষ দুর করে এবং হজমশ'ক্ত বাড়াইয়। 
দেয়। ইহা রসায়ন, মূত্ৰকর ও ধাতুকর। 
পিপুলের মূল ও পিপুল বাত, কটি বেদন| ও অপরাপর এইরূপ রোগে প্রদত্ত হয়। 
বিষাক্ত সৰ্পে কামড়াইলে ইহার মলম দিলে খি নষ্ট হয় ( Dymcok, iii, 176 ) | 
বঙ্গদেশে পিপুলের চাষ হয়। পিপুল পাকিলে প্রত্যহ সংগ্রহ করিয়া রৌদ্রে শু করিয়া 
বাজারে বিক্রয় হয়। পিপুল রাঁতকানা রোগে হিতকর। পিপুলের মূল কাটিয়া 
বেশ শুষ্ক করিয়। বাজারে বিক্রয় হয়। ইহার মূল্য অধিক। বোম্বে ও দক্ষিণভারতে 

* জাত পিপুল বঙ্গদেশীয় পিপুল অপেক্ষা উৎকৃষ্ট । 

৯৯১ 


পিপুল, কুষ্ঠ, গণোরিয়া, অর্শ ও প্রীহারোগে হিতকর। পিপুল, পিপুলমূল, আদা, 
গোলমরিচ সমপরিমাণে মিশ্ৰিত করিয়া খাইলে, সঙ্গি, কফ ও স্বর রোগ আরাম হয়। ' 
পিপুলের মূল ছাগীমৃত্রে পেষণ করিয়া পান করিলে ক্রিমি আরাম হয়। 
পাষাণ ভেদীর ( Coleus aromaticus 809. ) সহিত পিপুলের প্রলেপ দিলে স্তনে 
অধিক দুগ্ধ হয় ( R. থৈ, Khori, iii, 579, ) | 
মধুন| পিপ্পলীচুর্ণং লিহেৎ ক’সজ্বরাপহন্‌ । 
হিকাশ্বীসহরং কণ্ঠ্যং ল্লীহস্বং বালকোচিতম্‌ ৷৷ 
পিগ্লী পিঞ্সলীমূলং মরিচং বিশ্বভেষজম্‌ ৷ 
পিবেৎ মুত্রেণ মতিমান্‌ কফজে স্বরসক্ষয়ে ভাবপ্রকাশঃ। 
Glossary -- সংক্ষিপ্ত গুণপরিচয় £ 
শুদ্ধ অপক ফল :--বলবৃদ্ধকারক, রমায়ন। 
অপক ফুল ও মূলের কাথ :__পুরাতন Bronchities, কালি ও ঠাগ্ডালাগার 
উপকারী । 
মূল ও ফল :_ সর্পদংখন ও কীক্ড়াবিছার দংশনের প্রতিষেধক | 
Fig.—Bentl & Trim., t, 244; Wight, 1০০ t, 1928 ; Rheede, Hort. Mal, 
vii t. 14. 
Ref.—TF. B. ],, ৮. 83; 1২০৯৮, F. I, i, 156 ; B.P, ii, 893; Watt, vi. 6; ], 
258 ; Prain, H. H., 270. 


ই 





501, Piper longum Linn. (পিপুল ) 


৯৯২ 


502. Piper ৮০০ Linn. (পান) 


ভাষানুসারী নাম £__তাছলী, নাগবল্লী--সংস্কৃত; পান- বাংলা; নাগরবেল, পান-- 
হিন্দি; পান, নাগবেল--বোম্বে; সাধারণপৰ্ণ--মহাবাষ্ট; ভিটিকা, তামালপাকু-_ 
তেলেগু ; বেউিলী-_তাঁমিল ; তাম্ব,লাম্‌-মালয় । 


অথ ভবতি নাগবল্লী ভান্বলী ফণিলত| চ সপ্তশিরা। 
পর্ণল্তা কণিবল্লী ভুজগলত৷| ভক্ষ্যপত্ৰী চ ৷৷ 
নাগবল্লী কটুস্ত ক্ষ! তিক্ত| পীনসবাতজিৎ । 
কফকাসহরা রুচ্য! দাহকৃৎ দীপনী পরা। 
রাজনিঘণ্ট,.£। আজদিবগ্ি। 
নাম পৰ্যায় £_নাগবস্থী, তাম্বলী, ফ্ণিলত|, সপ্তশিরা, পৰ্ণগত৷, ফণিবল্লী, ভুজগলতা, ও 
ভক্ষ্যপত্ৰী--এইগুলি নাম । 
"গুণপর্যায় £__নাগবলী__কটুরস, তীক্ষ, বিপাকে তিক্তরস, নাসারোগ এবং যায় রোগ 
নাশক। কফ ও কাদ নাশক, ক্লচিকারক, দাহ উৎপাদক এবং অগ্নদ্দীপক। 
জন্মস্থান £--সমগ্ৰ বঙ্গদেশ এবং সমগ্র ভারতে চাষ হয়। হুগলী, হাওড়া, ২৪-পরগণায় প্রচুর 
চাষ হয়! 
বর্ণনা £--লতানে গাছ, ভাটা শক্ত । পাঁতা ৩ হইতে ৮ ইঞ্চি লম্বা, ডিম্বাকৃতি, অগ্রভাগ সরু, 
বস্তদেশ হৃৎপিণ্ডাককুতি। বৌটা ই হইতে ২ ইঞ্চি, পুষ্পদণ্ড ৩ হইতে ৬ ইঞ্চি, স্্ীপুষ্পদণ্ড 
আরও ল্বা। ফলের ব্যাস ষ্ঠ ইঞ্চি, শশীসযুক্ত। ইহার অনেক গাছ স্ত্রীজাতীয় 
আছে (Brandi৪ )। মার্চ হইতে মে মাস পধ্যস্ত ইহার ফুল ও ফল হইয়া থাকে। 
অনেক রকমের পান আছে, যথ৷--বাংল| পান, ছাচি পান, মিঠে পান, কর্পুরগন্ধযুক্ত 
মিঠে পান, ইত্যাদি । এই সব পানের আস্বাদও বিভিন্ন প্রকার, এবং গুণেরও একটু 
পার্থক্য আছে। 


ব্যবহার্য্য অংশ :__পত্র। মাত্রা, ই হইতে ২ তোলা। 


বৈদ্তকে তান্দুলের ব্যবহার ৷ 


বসেন £_ ল্লীপদে তাম্ব ল--সাতটি তাম্বল পেষণ পূর্বক কিং সৈন্ধব লবণ যোগে 
তপ্তঙ্গলের সহিত পান করিলে সীপদ বিনষ্ট হয় ( শ্লীপদ চিঃ )। 

মূলগ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার :_বৈস্য মতে ইহার দশটি গুণ আছে। ইহা! তিক্ত, অস্ন, 
উত্তেজক, মিষ্ট, লবণাক্ত, ধারক, বাত, প্লেগ, ক্রিমি ও দুর্গন্ধ নাশক। পান খাইলে 
মুখ পরিষ্কার হয়। ইহা কামোদ্দীপক ও উত্তেজক। কথিত আছে, অৰ্জুন স্বর্গ হইতে 
পান চুরি করিয়। আনেন, এবং নিজের বাগানে রোপণ করেন। প্রাচীন বৈষ্যদদিগের 


৯৯৩ 
১২৫ 


মতে প্রাতঃ কালে, আহায়েয় পর এবং বাজিতে শুইবার সময় পান খাইতে হয়। 
সুন্গত বলেন, ইহা উত্তেজক, পেটফাপা নিবারক ও ধারক। পান গলার স্ব 
উন্নত করে এবং মুখের দুগন্ধ নষ্ট করে। ইহার রস অপরাপর ওঁধধের অঙ্গুপান রূপে 
ব্যবহৃত হয়। পানের বৌটায় রেড়ির তৈল মাখাইয়! বালকদের মলদ্বারে প্রবেশ 
করাইলে কোষ্ঠবন্ধত৷ দূর হয়। পান কপালে দিলে, মাথাধরা আরাম হুয়। ফোড়ায় 
দিলে ফোড়া বসিয়| যায় এবং স্তনে দিলে দুগ্ধ কমিয়া যায়। পান হইতে নিষ্কাস্তি 
তৈল গলাফুল| এবং সঙ্দিতে হিতকর, ইহার ফল মধুর সহিত খাইলে সঙ্গি আরাম 
হয়। ইহার শিকড় খাইলে স্ত্রীলোকদিগের আর সন্তান হয় না। চক্ষে কোন 
প্রকার যন্ত্রণা হইলে পানের রস দিলে যন্ত্রণার লাঘব, হয়। পানের বস চক্ষে দিলে 
রাতকান৷ আরাম হয় (9. D. Basu ) | 

পানের তৈল কফজ পীড়া, শ্বরধস্ত্, ও, শ্বাসনালীর প্রদাহে হিতকর। একবিন্দু 
পানের তৈলের অভাবে চারটি পানের রস দেওয়া যাইতে পারে ( Dymock. iii, . 
186) । পানের ভিতর একটু জল লইয়া অল্প আগুনের উপর ধনিয়া গরম করিয়া 
তিনবার খাইলে গলার বেদন! কমিয়া যায় । 

প্রন্থুতির স্তনে পান স্থাপন করিলে ফুলা নষ্ট হইয়া দুরত্ব কমিয়| যায়! পানের 
পাতা ক্ষত স্থানে দিলে ক্ষত শুকাইয়া ঘায়। 


331058815 ১-- সংক্ষিপ্ত গুপপরিচয় £-- 


পাতা !--হইগন্ধি, উদযাগ্নান নাশক, উত্তেজক, এবং সর্প দংশনে উপকফায়ী । 

পাতার সুগন্ধি তৈল :--শ্বাসযহের কষ্ট এবং উহার প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়। 
পাতার রস :__চোখের যন্ত্রণায় উপকারী, বাতকনার পক্ষে উপকারী । মাথার যন্ত্রণায় 
এবং পুরুষদিগের স্্রীসপ্তোগের পিপাসা নিবারণে উপকারী । 

মূল-_খাইলে স্ত্রীলোকদের সন্তান হয় না। 

মন্তব্য £--চারক “দশেমানি”? কিনব! সৌশ্রনত দ্ৰব্যসংগ্ৰহণীয় অধ্যায়ে তাল পঠিত 
হয় নাই। চরক মাত্রাশিতীয়ে এবং সৌশ্রুত অন্পপানবিধিতে তাম্লের উল্লেখ 
করিয়াছেন। চারক কিন্বা সৌশ্রুত স্থাবরতৈলযৌনিবর্গে তাম্ব ল পঠিত হয় নাই। 


Fig.— Wight, 15, চ, 2926; Bot. Mag.. t. 3132; Rbeede, Hort, 14181, 
t. 15. / 
২6৫. ঢা, 9. L, ৮, 85; Roxzxb., F.I., i, 158; 8, P., ii, 893 Watt., vi. 
"Pt. IL, 287. 


৯৯৪ 





502. Piper 56619 Linn. (পান) 


503. Pipir nigrum Linn. (গোলমরিচ ) 


ভাষানুসারী নাম :--মরিচ--'সংস্কৃত গোলমরিচ-_বাংপ। ; কালামি .5, মিরা--হি'ন্দ; 
ম'রচ--মহাৰাই; মেণহুকণাট ; মিবিয়াকু- তেলেগু; মিলিগুঁূতামিল ; 
জালুক-_আদ্রব; ফিল্-ফল্-ই-সিয়- ফ্রাক্স। 
মরিচং পলিভং শ্টামং কোলং বল্লীজমুষণম্‌। 
যবনেষ্টং বৃত্তফলং শাকাঙ্গং ধর্মপত্তনম্‌ ॥ 
কটুকঞ্চ শিরোবৃত্তং বীরং কফবিরোধি চ। 
কক্ষ: সবহিতং কৃষ্ণং সপ্তভুধ্যং নিরূপিতত: ৷৷ 
মরিচং কটু তিক্তোষ্ণং লঘু শ্লেপ্মবিনাশনম্‌ ৷ 
সমীরক্ৰিমিহ্ৃদ্ৰোগ-হরঞ্চ ক্ুচিপায়কম্‌ ৷৷ 
রাজনিঘণ্ট,:। পিল্পল্যাদিবৰ্গঃ। 
নামগ্ৰ্যায় মরিচ, পলিত, শ্যাম, কোল, বল্লীজ, উষ্ণ, যবনেষ্ট, বৃত্তফল, শাকাঙ্গ, ধৰ্মপত্তন, 
কটুক, শিরোবৃত, বীর, কফ'বরোধি, রুক্ষ, সর্বছিত, কৃষ্ণ, সপ্তভূখায, নিক্বপিত্ব_এই 
গুলি নাম। 


৯৯৫ 


গুণপধ্যায় £_মরিচ--কটুতি্ রস, উষ্বীধ্য, লঘুপাক, গ্লেক্সানাশক। বায়ু, ক্রিমি, ও 
হৃদ্লোগ নাশক এবং রুচিকারক। 
জন্মস্থান :_-সমগ্র ভারতে চাষ হয় । 


বর্ণন! :--মোট।৷ লতানে গাছ, শাখার গাইটে শিকড় হয়। পত্রের শিরা ৫ট৷, ৫-৭ ইঞ্চি 
ল্ব। এবং ২-৫ ইঞ্চি চওড়া, ডিম্বাকৃতি, পত্রের বৃন্তদেশ সরু ও গোলাকার। বেট! 
২"১$ ইঞ্চি মোটা ৷ পটল গাছের ন্যায় মরিচের লতার কোনটিতে পুংপুষ্প, কোনটিতে 
জ্ৰীপুপ থাকে । একটা লতায় কদাচ ২ প্রকার ফুল হয়। স্ত্রীপুষ্পের পুষ্পদণ্ডের পত্র 
ছোট। ফুল একলিঙ্গ বিশিষ্ট। পুংপুষ্পে দুইটি পুষ্পরেণু বহন করে। ইহার ফুল 
দেখিতে সুন্দর নহে, বাঁযুর দ্বারা উহাদের মিলন কাধ্য হয়। এইজন্য যে দিক হইতে 
বায়ু প্রবাহিত হয় সেই দিকে পুংলত| এবং তাহার পর স্ত্রীলতা রোপণ করিলে গর্ভাধান 
কার্য বেশ ভাল হয়। ফল গোলাকার, বৌটা ছোট, ফল পাকিলে লালবর্ণ হয়। 
শ'স অতিশয় পাতলা ৷ গ্ৰীষ্ম ও বর্ষাকালে ফুল ও ফল হয়। 

ব্যবহাৰ্য্য অংশ :__বীজ ও ফল। মাত্রা, ২-২ আন৷ ৷ 


বৈষ্তকে মরিচের ব্যবহার 


চরক ঃ--কাসে মরিচ-_দ্বত, চিনি ও মধুর সহিত মরিচ চূর্ণ লেহন করিলে সর্বপ্রকার কাস 
প্রশমিত হয় (চি: ২২ অঃ)। 


গুতঃত :--অপতানকে মরিচ__অপতানক নামক বাতব্যাধিগ্রস্ত রোগী অন্ত কোন বস্তু 
ভোজনের পূৰ্ব্বে মরিচ এবং বচচুর্ণ সহ অল্লদধি পান করিবে (চিঃ ৫ অঃ) । 


বাগ ভট :-€১) প্রবাহিকায় ম'রচ-_মরিচ চূর্ণ জলের সহিত পান কৰিলে চিরকালজ 
প্রবাহিক৷ (আমাশয় ) প্রশমিত হয় (চিঃ৯ অঃ)। (২) ব্লাত্্যন্ধ্রে মরিচ 
দধিতে মরিচ ঘর্ষণ করিয়। সেই দধির অঞ্জন করিলে রাতকান! ভাল হয় (উঃ ১৩ অ:)। 


হারীত :__রসবৃদ্ধর্থ মরিচ-_ক্ষীরপবিভাষা্থসারে প্রস্তুত মরিচের ক্কাথ রাত্রিতে পান 
করিলে রসধাতু বৃদ্ধ প্রাপ্ত হয় (চিঃ ১৭ অঃ)। 


ভাবপ্রকাশ : (১)---ভুক্তম্বতের পরিপাকার্্ মরিচ --ঘ্বত পরিপাক করিবার জন্য জান্বীরাদি অম্ল 
কিন্বা মরিচ সেব্য ( অগ্নিমান্দ চিঃ) এইজন্য আমাদের দেশে মন্বিচ চূর্ণ যোগে দ্বত পানের 
ব্যবহার দৃষ্ট হয়। (২) অতিনিজ্রাপ্রশমনার্থ মরিচ--মধু এবং অশ্বের লালাসহ 
মরিচ ধর্ষণ পূৰ্বক নেত্ৰে অঞ্জন করিলে অতিনিদ্ৰ৷ প্রশমিত হয় (নেত্ররোগ চিঃ) ৷ 
(৩) জর্ববদীমসরোগে মরিচ_সীননরোগ জন্মিব।ষাত্ৰ পুরাণ গুড় এবং দধিৰ লহিত 
মৰিচ চূর্ণ পান করিবে (নাসাবোগ চি: )। 


৯৯৬ 


বঙ্জসেন :--(১) নিদ্ৰালাভাৰ্থ মরিচ ;--মাহ্ধের লালায় মরিচ ঘর্ষণ করিয়া নেআফন 
করিলে জিরাত্র নষ্টনত্র। পুনরাগত হয় (জর-চিঃ)। (২) শিশুর শোধে মরিচ 
শোখগ্রন্ত শিশুকে নবদীতের সহিত মরিচচূর্ণ লেহন করাইবে ( বালর্বোগ-চিঃ )। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--মরিচ মালাবার দেশে বহুকাল হইতে চাষ হয়। 
ইহ! অবিরাম স্বর, রক্ত অর্শ, অল্প, সর্দি, গণোরিয়া শু পেটফাপায় ব্যবহৃত হয়। 
মরিচ চূর্ণের সহিত পিপুল ও আদা অম্নরোগে উপকার পাওয়া যায়। 
গোলমরিচ বাহ্‌ প্রলেপ দিলে চামড়া লালবর্ণ হয়। কঠিন বিরাম স্বরে ও পেট 
ফাপার সহিত অম্নব্বোগে হিন্দুরা শ্বেত ও কৃষ্ণবৰ্ণ মরিচ ব্যবহার করে। এক সের জলে 
এক চামচ মরিচ সিদ্ধ করিয়। একপোয়া থাকিতে নামাইয়া সেই ক্কাথ সমস্ত রাত্রি 
শীতল জলে রাখিয়া পরাতে ৭ দিন খাইলে অম্নৱোগ নিবারিত হয় । 
গোলমরিচ মৃত্রকর, খত উৎপাদক। বোল্তা বা ভীমরুল কামড়াইলে গোলমরিচ 
উত্তেজকরূপে ব্যবহার করিলে যন্ত্রণা কমিয়। যায়। গোলমরিচ ও পেয়াজ বাটিয়| কেশে 
লাগাইলে কেশ বদ্ধিত হয়। বিষাক্ত কীটে দংশন করিলে ভিনিগারের সহিত মরিচ চূর্ণ 
দিয়া দষ্ট স্থানে গ্রলেপদিলে উপকার পাওয়া যায়। 
গোলমা্১ বিধদোষ নাশক, দীপনীয় এবং ক্ৰিয়নাশক। সত্য প্রস্থতা স্ত্রীলোককে 
স্বতের সহিত মরিচ চূর্ণ সেবন করাইলে গায়ের বেদন। ও স্থ'তক্কাদোষ নষ্ট হইয়া প্ৰন্থতি 
শীন্ত সবল হয় । 
ইহার ফুলের রম চিনির সহিত খাইলে পিপাপা, শারীরিক বেদনা ও অলদতা দুর 
হয়। ইহা গপোরিয়।, অর্শ ও শুক্রমেহে বিশেষ উপকারী । 


01985815 $--সংক্ষিপ্ত গুণপরিচয় £ 
ফল £-_স্থগন্ধি, উত্তেজক । কলেতীয়, জরে, ছুর্বলতায়, মাথাঘে বায় উত্থান লুপ্তিতে 
উপকারী ৷ অগ্নযদ্দীপক, অগ্নিমান্দ্য, ও পেটফাপ। শিবারক। ম্যালেরিয়। জ্বরে ইহ! 
ব্যবহারে পুনরাক্রমণের ভয় থাকে না। ইহা রদায়ন, সর্বাঙ্গবাত, গৃত্বসি বাতে 
উপকারী। গলার ঘায়ে প্রলেপে উপকার হয়। অর্শ ও চৰ্ম্মৱোগে স্থানীয় প্রলেপে 
উপকার হয়। 


মন্তব্য £--চরক শিরোবিরেচন, দীপনীয়, ক্লিমক্ এবং শূল প্রশমনবর্গে 'মরিচ' পাঠ 
করিয়াছেন। মরিচ, ত্রিকটুর অন্যতম কটু। ত্ৰিকটু বহু ব্যাধিতে ব্যবহৃত হয়। 
অতি মাত্রায় পেবিত হইলে উপরে বেদনা, বমন, মৃত্রাশয়ে ও মৃ্রআোতের উত্তেজনা 
কোঠাখ্বিত জর ( 0৷000813 ) প্রভৃতি জন্মাইয়া থাকে । 


Fig.— Bot. Mag., {ন 3139 ; Bentl & Trim., t. 245. 
Ret.—F. 8, [90 ৮, 901 Roxb., F.I., }, 150 ; B. P., ii, 893; Watt., VI, 
Part I, 260. 


৯৯৭ 





ণ) ৫৪ 
503. 01910181800 Linn. ( গোলযধ্বিচ ) 





৪04. Piper cubebe Linn. ( কাবাবচিনি ) 


ভাষানুসারী নাম :--ককোলক-_সংস্কৃত; কাঁবাবচিনি--বাংল| ; শীতলচিনি, কাবাবচিনি-- 
হিন্দি; কাবাবচিনি_ বোছে ; কঙ্কোল__মহারা্র;ঃ ভাল্‌-মিলাকু--মালয় ; বিমলি- 
_ লাকু--তামিল ; টোকা-মিরিয়ালু-_তেলেগড ; কাবাবচিনি--পাযন্ত । 
কক্কোলকং কৃতফলং কোলকং কটুকং ফলম্‌ ৷ 
বিদেস্তং স্থ লমরিচং কর্কোলং মাধবোচিতম্‌ । 
কঙ্কোলং কটফলং প্রোক্তং মারীচং ক্লদ্ৰসগ্মিতম্‌ ৷৷ 
কক্কোলং কটু তিক্তোষ্ণং বঞ্ধ জাড্যহয়ং পরম। 
দীপনং পাচনং রুচ্যং কফবাতনিকৃম্তনম্‌ ॥ 
| রাজনিঘণ্ট £। চন্দানাদিবর্গঃ। 
নামপর্বায় :--কঞ্কোলক, কৃতফল, কোলক, কটুক, ফল, বিঘ্বেষ্যয স্থ'লমরিচ, কৰ্কোল, 
মাধবোচিত, কঙ্কোল, কট্‌ফল, মারীচ--এই এগারটি নাম। 
গুণপর্ধার.$-_কক্োোলক__কটুতিক্ত বস, উষ্চবীর্য্য, মুখেরজড়তা নাশক, অগ্ৃদ্দীপক, পাচক, 
রুচিকারক, কফ ও বাযুপ্রশমক | 


৯৯৮ 


জন্মপ্থাম £--যাভ| ও মলকস স্পপুগ। 

ৰৰ্ণন| ই--যাব| দেশীয় বৃক্ষরোহী গুল্ম, কাও বক্র। পত্র শাখার বিপরীত দিকে অযুগ্ৰভাবে 
জন্মে। পত্ৰ ৬ ইঞ্চি লম্বা, ডিম্বাকৃতি, অগ্রভাগ সরু ও বৃদ্ধদেশ ক্রমশ: সরু। বৃত্ত 
মোটা, পাতায় বহু শিরা আছে। ফুল একলিঙ্গ বিশিষ্ট ছোট, ফুলের বৌটা ক্ষুদ্ৰ, 
পুষ্পদণ্ডে ঘন ঘন ফুল হয়। পুংপুষ্পদণ্ড নরম, ১ ইঞ্চি লম্বা, স্তরীপুষ্পদ্ড আরও 
ক্ষুদ্ৰ, পুরু, মাংসল । পুংপুষ্পের বহিৰ্ষ্মাস নাই । পু:কেশর ২1৩টি। স্ত্রীপুষ্পের ৪ বহিৰ্ব্বাস 
নাই, ভক্ষ্ম লোমযুক্ত । ফল গোলাকার, মহুণ $ ইঞ্চি লম্বা। কাবাবচিনি দেখিতে 
গোলমরিচের ম্যায়, তবে কাবাবচিনিব বোটা লম্বা, বোট! ফলে লাগিয়া থাকে. 

- গোলমরিচে তাহ! থাকে না । ইহার উপরের আচ্ছাদন ( খোঁস। ) অতিশয় কৌকড়ান। 

আগষ্ট ও সেপ্টেম্বর মাসে ফুল ও ফল হয়। 

ব্যবহার্ধ্য অংশ £--ফল ; মাত্রা, ২-৮ আনা, তৈল, ৫-২* ফোট|। 

মূল গ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £__কাবাবচিনি উগ্র, জরনাশক ও বলকারক। ইহা 
প্রধানতঃ মুখের ক্ষতে ব্যবহৃত হয়। ম্বরভঙ্গ রোগ ও যরুতের ক্রিয়ার ব্যাঘাত হইলে 
কাবাবচিনি ব্যবহৃত হয়। ইহ! একটি মৃত্কর উধধ। পাথরী রোগে কাবাবচিনি 
বাবহংর দিলে উহু! ক্রমে ক্রমে কমিয়া যায়। [bn 5108 বলেন যে, কাবাবচিনি 
সম্ভোগ ইচ্ছা বাড়াইয়| দেয়। 
মদন পাল ইহাকে Katuka-K০l অর্থাৎ ঝাল মরিচ বলেন, মুম্লমান বৈত্তেকা 
ইহার ইন্দিয়ের উত্তেজকগুণের জন্য [78-61-2703 ( হাবেল-আরাম ) অর্থাৎ 
77105800205 berry বলেন । 
ইহার মৃত্র ও জননযন্ত্ৰের উপর ক্রিয়া আছে ( Pharm. Ind. ) ইহা তিক্ত, উষ্ণ ও 
লঘু; রুচিকর, হাত্রোগনাশক, কফ, পিত্ত ও বাতনাশক, মুখের দুগদ্ধন৷শক, অগ্নিবর্ধক ও 
পাচক (ভাবগ্রকাশ )। কাবাবচিনি শ্বেতপ্রদর, মৃত্রনাশ ও অর্শোরোগে হিতকব। 
ইহা উত্তেজক বলিয়। মুত্রযস্ত্রের পীড়। ও কফ রোগে ব্যবহৃত হয়। কাবাবচিনির তৈল 
গোলাপ জলের সহিত মাথায় দিলে মাথাধরা আরাম হয়। ইহা! উপদংশজনিত ক্ষতে 
প্রদান করিলে ক্ষত আরাম হয় (1২. N. Khory, 517 )। 
গণোরিয়া, প্রদর, মেহ, শ্বেতপ্রদর ও বক্ষপ্রদাহ রোগে ইহার গুঁড়া ব্যবহার করিলে 
উপকার পাওয়া যায়। পুরাতন রক্তঅর্শ ও স্সায়বীয় রোগে বেশ ফল পাওয়! পায়। 
ইহার তৈল উত্তেজক ও পেটফাপা নিবারক। 


01959815 2 সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
ভৈল--অননেজিয়ের ব্যাধি, যথা মূত্রনালীর প্রদাহ, গণোরিয়া, মূত্ৰনালী হইতে 
নির্গত প্রস্রাবের যন্ত্ৰণা এবং অপরাপর ব্যাধিতে উপকারী । 


Fig.—Bentl & Trim., t. 243. 
Ref.—Dymock, iii, 180. 





504. Piper ০0০০০ Linn. (কাবাবচিনি ) 


505. Piper Chaba Hunter (চৈ) 


ভাষানুসারী নাম £_চবিকা, বল্লী--সংস্কৃত ; চৈ--বাংল|; চব্য_হিন্দি; চৰক _ গুজরাট ; 
চব্য--কৰ্ণনট ; চৰ্য, মিরবেলীচে মুঠ চবঠ মহারাষ্ট্র; চৈকার্ণ, সেবামু_তেলেগড ; 
জাতিচঞি, বড় ঞি_আরব | 


চব্য কং চবিকা চব্যং বশিরে! গন্ধনাকুলী। 
বন্লী চ কোলবন্লী চ কোলং কুটলমস্তকম্‌ ॥ 
তীক্ষু। করিণিক| বন্লী কৃকরে| নেত্রভূহবয়া। 
চব্যং স্বাদুধকণ্ট,কং লঘু রোচনদীপনম্‌। 
জনস্তু,দ্ৰেকাপহং কাস-শ্বাসশুলা্্তিকৃম্তনম্‌ ৷ 
রাজনিঘণ্ট,: ৷ পিঞ্জল্যাদিব্গ। 


নামপর্ধার £__চব্যক, চৰিকা, চব্য, বশির, গন্ধনাকুলী, বনী, কোলবল্লী কোল, কুটল, অন্তক, 
তীক্ষা, করিণিকা, কৃকর__এই তেরুটি নাম। 


$০০৪৫ 


গুণপর্ধায় ১--চব)য--স্বাত্রস, উষ্ণবীৰ্ষ, বিপাকে কট্রস, লঘুপাঁক, রুচিকারক, আগ্ন।দ্দীপক, 
ক্ৰিমির উপদ্রব নাশক, কাস, শ্বাস ও শূলরোগ নাশক | 

জন্মস্থান ঃ--আদিম জন্মস্থান মালয় দ্বীপপুঞ্জ, ভারতে, ও বঙ্গদেশে চাষ হয়। হুগলী ও 
হাওড়া জেলার স্থানে স্থানে জন্মে। ফরিদপুর ও খুলন| জেলায় বহু পরিমাণে জন্মে । 

বর্ণনা :--লতানে বজীবী ও বহু বধ'জীবী উদ্ভিদ মূল হইতে গাছ বাহির হয়। শাখা 
শক্ত, শুকাইলে ফিকে রং বিশিষ্ট হয়। শাখার গাঁটগুলি ক্ষীত। ইহার পাতা পান 
অপেক্ষা ক্ষুদ্ৰ, দেখিতে পান পাতার ন্যায় । বোটা পান অপেক্ষা ক্ষুদ্ৰ । পত্র ৫-৭ ইঞ্চি 
লম্বা, ২২-৩২ ইঞ্চি চওড়া, উপর দিক উজ্জল, তিন হইতে পাঁচটা শিরা আছে, বৌটা 
£-ই ইঞ্চি। পুষ্পদণ্ড শাখা প্রশাখ! বি-শষ্ট । ইহাতে অনেক ফল হয়, ফলের ব্যাস ই 
ইঞ্চি, ফল পিপুল অপেক্ষা লম্বা ও মোট! | সমগ্র গাছটি ঝাল। ইহার ফলকে কেহ কেহ 
গঞ্জপিঞ্ণলী বলে। বর্ষার শেষে ইহার ফুল ও ফল হইয়! থাকে । 

চবিকায়াঃ ফলং প্রাজ্ঞৈঃ কিতা গজপিঞ্জলী । 
ব্যবহার্য অংশ $__কাঁও, মূল ও ফল। 


বৈদ্ককে চবিকার ব্যবহার ৷ 


চরক :__অর্শে চবকামূল -অশেগরোগী মীধুনামক মগ্য বিশেষের সহিত চবিকামূল চূর্ণ পান 
করিবে (চিঃ৯ অঃ)। 

মূল গ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার ১--ইহ। মরিচ ও পিপুলের ন্যায় গুপবিশিষ্ট, উত্তেজক ও 
পেটফাপা! নিবারক | ইহার অর্শ হইতে বত্তত্রাৰ নিবারণ করিবার শক্তি আছে। 
সদ্দি, কালি, গরভঙ্গে অপরাপর ওষধের সহিত চৈ ব্যবহৃত হয় ( Dutta, Hindu. 
Met. Med., 245.) ইহার মূল সিদ্ধ করিয়! খায়। ফল উত্তজক, সঙ্গি নিবারক, 
পেটফাপা-নিবারক এবং সদ্দি শিঃসারক | 


ড1955915 :_ সংক্ষিপ্ত গুণপরিচয় :_ 


ফল :_ সুগন্ধি, উত্তেজক, পেটফাপা-নিবারক। কাস, ঠাণ্ডা লাগা এবং অশের যন্ত্রণায় 
ব্যবহৃত হয়। 

মন্তব্য :--স্থলপিপ্ললীর তুল্য আকৃতি এবং শৃকবিশিষ্ট বস্তু । গজপিগ্লীভ্রমে অজ্ঞলোকে 
ব্যবহার করিয়। থাকে। কাঠাল অতি ক্ষুদ্ৰাবস্থায় যেমন দেখায় ঠিক সেইরূপ জঙ্ব। 
ও স্থুল একপ্রকার ফল । কোচবিহারে গঞ্জপিপ্লী নামে পরিচিত। চরক, দীপনীয়, 
তৃপ্তিত্ন ও অৰ্শোগ্নবৰ্গে এবং স্ুশ্র্ত পিঞ্ল্যাদি বর্গে চব্য পাঠ করিয়াছেন। 
ইহ! বায়ুনাশক ও উষ্ণ । ইহ! শূল, অতিমাত্রায় আগ্নান, এবং বৃক সম্বন্ধীয় পাড়ায় 
ব্যবহৃত হুইয়া থাকে। 

১০০১ 
১২৬ 


Fig—Wight, Ic.,t. 1927; Mid. IIL. Pip., t. 34; Kirtikar & Basu. Ind. 
Med. Pl., t. 822. 

Ref.—F. B.L, V. 83; Roxb, F. L, i. 158; B. P., ii, 93; Prain, H. H., 
270. 





505. Piper chaba Hunter (চৈ) 


LXXXVIL. MYRISTICEAE. 
Genus—MYRISTICA Linn. 
506. M. fragrans Houtt. (জৈত্রী, জায়ফল ) 


ভাষানুসারী নাম £_জাতিপত্রী, জাতিফল, জয়ত্রী-_সংস্কৃত ; জায়ফল, জৈত্রী__বাংলা ; 
জায়ফল জাবিত্ৰী-_হিন্দি ; জাঁয়পত্রী, জায়ফঠঠ মহারাষ্ট্র; জাঙ্বত্রী, জাইফল-- 
গুজরাট ; জার়পত্রী, জাইফল-_কর্ণাট ; জাজিপত্রী, জাজিকায়া_তেলেগু ; জাদীপত্রী, 
জোদিকবায়_তামিল ; জবিত্রী, বজ.বার, জামোবুর1_ ফ্রান্স ; বিস্বাসা, জোক, 
উৎলীব-_আরব ; বদামাসি, সাদিক-_সিংভূম। 
জাতীপত্রী জাতিকোশ: সুমনঃ পত্রিকাহপি সা। 
মালভীপত্তিক! পঞ্চ-নান্্ী সৌমনসায়িলী ৷৷ 


১৩০৬২ 


জাতীপত্রী কটুপ্তিক্তা সুরভিঃ কফনাশনা । 
বস্তু বৈশগুজননী জাড্যদোষ নিকৃন্তনী ৷৷ 
জাতীফলং জাতিশন্তং শালুকং মালতীফলম্‌। 
মজ্দরাসারং জাতিসারং পুটং চ সুমন: ফলম্‌ ৷৷ 
জাতীফলং কষায়োষ্ণং কটু কণ্ঠাময়াৰ্ত্তিজিৎ ॥ 
বাতাতিসারমেহত্ং লঘু বৃষ্যং চ দীপনম্‌ ॥ 
রাজনিঘণ্ট,:। চন্দনাদিবৰ্গ। 
নামপর্বায় 8_জাতীপত্রী, জাতিকোশ, স্থমন-পত্রিকা, মালবীপত্রিক এবং সৌমন সায়িনী--- 
এই পাচটি জৈত্রীর নাম। 
জাতিফল, জাতিশহ্ত, শালুক, মীলতীফল, মজ্জাসাব, জাতিসার, পুট, স্থমনফল-- 
এইগুলি জায়ফলের নাম। 


গুণপর্যায় :__জৈত্রী-কটু তিক্তরস, সুগন্ধি, কফনাশক, মুখবিধাদজনক ও মূখ দুর্গন্ধনাশক । 
জায়ফল-_কাধায় রস, উষ্ণবীধ্য, “বপাকে কটু রস। কঠরোগনাশক, বায়ু, অতিসায়, 
ও মেহনাশক। লঘুপাঁক, বৃষ্য এবং অগ্নন্ন্দাপক। 


জন্মস্থান £--মালয় দ্বীপপুঞ্জ, মালয় উপদ্বীপ, পিনাঃ, দক্ষিণভারত। 


বৰ্ণন| £--বড গাছ, সরুলভাবে উঠে, শাখাগুলি অবনত । পত্র চামড়ার ন্যায় শক্ত, লগ্বাকৃতি, 
বৃন্তদেশ সরু, পাতার উপরিভাগ গাঢ় সবুজবর্ণ, নিয়ভাগ ফিকে ধূসরবর্ণ, পাকাপাতা 
লাল ধুসর বর্ণ, শিরা নীচে থাকে । কৌটা 8-২ ইঞ্চি লম্বা। পুষ্পদণ্ড ১-২ ইঞ্চি, ফুল 
8 ইঞ্চি লম্বা, ছোট, গন্ধপূর্ণ ও পীতবর্ণ। পুংকেশর লঙ্ব। ৬-১* ইঞ্চি। ফল গোলাকার 
একটু লম্বা, ১} ইঞ্চি হইতে ৩ ইঞ্চি লম্বা, দেখিতে ছোট স্যাসপাতির স্যায়। গায়ে 
লম্বা লম্বা দাগ আছে। খোপা ২ ইঞ্চি পুরু । দেখিতে পীতের আভাযুক্ত শ্বেতবৰ্ণ । 
উপরের আভরণ অতিশয় শক্ত । ফলে শাস আছে। বীজ ১ ইঞ্চি লম্বা, ডিম্বাকৃতি, ফল 
পাকিলে আপন!-আপনি ফাটিয়া যায় এবং জৈত্রী বাহির হয় । লোকে জৈত্রী 
ংশ ৰাহির করিয়া ফলের বীজ বাজারে বিক্রয় করে। ইহাকে জায়ফল বলে। বর্ষার 

আগে ফুল ও পরে ফল হয়। 


ব্যবহার্য অংশ :__বীর্জ এবং ফল। মাত্রা, জৈত্রী--ই-১ আলা । জায়ফল ১-২ আনা। 


বৈদ্ককে জ।তিফলের ব্যবহার 


চক্রদত্ত £_ পিপাসা ও উৎক্লেশে জীতিফল-_জাঁতিফলের শীতকষায় পিপাসা ও বষনো- 
ছেগনাশক ( অগ্নিমান্দ্য চিঃ )। 


১০০৩ 


ভাবপ্রকাশ :_ব্যজে ও নীলিকায় থাতিফল--“সেছেতা’’ কিছ! মুখের নীলবর্ণ চিহে খৃষ্ট 
জায়ফল লেপন করিবে ( ক্ষুত্ৰৰোগ চিঃ )। ৷ 
বসেন :--বিপাদিকায় জাতিফন--জাতিফলের প্রলেপে পাদক্ফোট প্রশমিত হয় (কুষ্ঠ চিঃ )। 


মুলগ্ৰন্থাংশের ওষধাৰ্থে ব্যবহার ঃ-- সংস্কৃত বৈদ্বগণেয় মতে ইহা উষ্ণ, পরিপাককারক, ' 
ক্ৰিমি, সন্ধি ও পেটফাপ! নিবার্ক (হুশ্রত)। 
মুনলমান বৈদ্তের। বলেন, ইহ! উত্তেজক, হজম কারক, বলকারক ও রসায়ন। ইহা 
কলেরার ন্যায় উদরময়ে, প্রীহায় ও যকৃৎ রোগে ব্যবহার করে। ইহার মণ্ড মাথায় দিলে 
মাধাধর। ও অপরাপর স্নায়বিক রোগ নাশ করে। চক্ষের উপর প্রলেপ দিলে, চক্ষের 
জ্যোতি বাড়াইয়। দেয়। ইহ! হইতে নিষাধিত তৈলকে জৈত্রী তৈল বলে। গাছের 
ছাল ধারক। উদরাময় ও রক্ত আমাশয়ে হিতকর। 
জাতিফলের তিনটি ভাগ আছে। প্রথমতঃ ফলের খোল|। দ্বিতীয়ত: ফল ফাটিয়া 
যাইলে বীজের গাত্রে নানাভাগে বিভক্ত একপ্রকার নরম দ্রব্য ( Fleshy 4১111) দেখিতে 
পাওয়া যায়, ইহাকে জৈত্রী বলে। জৈত্রী পীতবর্ণ, টিপিলে ভাঙ্গিয়া যায়। ইহাতে 
মিষ্টান্ন প্রভৃতি খাস দ্রব্য রং করে। - ইহার তৃতীয় অংশটি ফলের বীজ । দেখিতে 
মুরগীর ডিমের মত। আমবোয়ানা ও নিউগিনি দেশে ইহার চাষ হয়। পুংগাছ 
অপেক্ষা স্ত্রীগাছ সচরাচর অধিক দেখা যায়। 
জায়ফলের তৈল, অপর তৈলের সহিত মিশ্রিত করিয়া বাতে মালিশ করিলে বাত 
আরাম হয় (R. টব. 80১01, 01, 524) | ইহ! পেটফাপা নিবারক ও উত্তেজক । অধিক 
মাত্রায় সেবন করিলে মত্বতা আনয়ন করে এবং কপুরের ন্যায় ক্ষতিকারক । 
জায়ফল মৃদু উদবাময়, পেটফাপা, পেট বেদনা এবং অস্নৱোগে ব্যবহৃত হয়। 


মন্তব্য :--"মাত্ৰাশিতীয়ে” চরক বলিয়াছেন__জাতিকটুকপৃগানাং লবঙ্গস্ত ফলানি চ। 
কক্কোলকফলং পত্ৰং তাম্ব.লন্ত শুভং তথা ।” রসচিকিৎসার প্রসারের সহিত জায়ফলও 
জৈয়িত্ৰীয় ভেষজার্থ ব্যবহারে ব্যাপকতা প্রাপ্ত হইয়াছে । আকরোক্ত সঙ্গিপাতজর, 
অভিসার, গ্ৰহণী, অজীৰ্ণ রোগের চিকিৎসায় কিম্বা বাজীকরণাধিকারে জায়ফল জয়িত্ৰী 
ব্যবহৃত হয় নাই। কিন্তু রসচিকিৎসার অত্যুদয়কালে রচিত গ্ৰন্থগুলিতে, এ সকল 
পীড়ার চিকিৎসায় জায়ফল, জয়িত্রীর ভূৱি ব্যবহার দৃষ্ট হয়। আকরোক্ত তৈল- 
যোনিফল বর্গে জ্বাতিফল ও জাতিপত্রীর উল্লেখ নাই। নিঘণ্ট,দ্বয়ে জাতিফল ঘা 
জাতিপত্রীর তৈলের গুণ বিবৃত হজ নাই। 


1818-8208 & 10705 iii, t. 218; Bot. Mag., t. 2756 and 2757. 
Ref.—F, B. I, v, 102 7 Roxb., চা, L, iii., 843 ; Roxb., Cor., Pl, lii, 267 ; 
Dymorck., iii, 192. 


১৭০৪ 





50; Myristica fragrans Houtt. ( জৈঘী, জায়ফল ) 


[ভাটা LAURINEAE 
Genus—-CINNAMOMUM BI. 
507. C. tamala Fr. Nees (তেজপাতা ) 


ভাষামুসার৷ নাম £_-তমালপত্র__সংস্ত; তেজপাতা-_বাংলা; ভেজপত্ৰ, তালিশপত্রের, 
শিলকান্তি--হিন্দি ; দাক্চি'ন--বোদম্বে; তালিশগ্নাটটারি__তামিল ; তা লশপত্রী-_ 


তেলেগু । 
পত্ৰং তমালপত্রঞ্চ পত্রকং ছদনং দলম্‌। 


পলাশমংশুকং বাসস্তাপসং স্ুকুমারকম্‌ ॥ 

বস্ত্ৰংতমালকং রামং গোপনং বসনং তথা! 

তমালং সুরভিগন্ধং জ্ঞেয়ং সপ্তনশাহ্বয়ম্‌ ৷ 

পত্রকং লঘু তিক্তোষ্ণং কফবাতবিষাপহম্‌ ৷ 

বস্তিকঙ্তুতিদোষং মুখমস্তকশোধনম্‌ ৷৷ 

রাজনিঘণ্ট,£। পিল্জল্যাদিব্গঃ। 
মামপর্বায় £--পত্ৰ, তমাল পত্ৰ, পত্ৰক, ছদন, দল, পলাশ, অংগুক, বাস, তাপস, সুকুমারক, 
বস্ত্র, ভমালক, বাম, গোপন বসন, তমাল, স্রভিগন্ধ--এই সতেরটি নাম। 


১০৭৫ 


গুণপর্যায় £--পত্ৰক--লঘুপাক, তিক্তরস, উফ্ণবীধ্য, কফ, যায় ও বিধদোষ নাশক বস্তি ও 
কঙুদোষ নাশক । মুখ এবং মন্তকের শোধক। 


জন্মস্থান :--আাদিম বাসস্থান পূর্ব হিমালয় প্রদেশ। ত্রিপুরা, উত্তরপূর্ব ও মধ্যবঙ্গে বাগানে 
রোপণ করে। হুগলী হাওড়া প্রভৃতি জেলার অনেক বাগানে দেখা যায়। ব্রহ্মদেশ, 
খাসিয়া পাহাড়, ইন্দোচীন। 


বর্ণন। 8-_মাঝারি, উগ্রগন্ধ বিশিষ্ট গাছ। কাষ্ঠ লালের আভাযুক্ত ধৃসরবর্ণ | পত্ৰ ৪-৫ ইঞ্চি, 
হুন্ম লোমযুকু, তিনটি শিরা বিশিষ্ট । পত্র ডালের দুইদিকে একটির পর একটি হয়। 
বোটা! $ ইঞ্চি লম্বা, কচি পাতা লালবর্ণ, ফুলের ব্যাস & ইঞ্চি। পুংকেশর নয়টি, ছয়টি 
বাহিরে থাকে, তিনটি ভিতরে থাকে । ফল পাকিলে কৃষ্ণবৰ্ণ হয়। ইহা ই ইঞ্চি লম্বা। 
Cassia Cinnamom or C. Lignea এই গাছ হইতে পাওয়া যায়। ইহার ফুলকে 
C255ia Buds বলে। ডাক্তার KUu£2 বলেন, ইহার শিকড়ের ছাল'দারুচিনির তুলা । 
ইহার শিকড়ের ছাল দারুচিনির সহিত ভেজাল হইয়া থাকে । ভাক্তার Gamble 
বলেন, এই গাছের ছাল বাজারে (791) তাজ বলিয়! বিক্রয় হয়। মার্চ এপ্রিল 
মাসে ইহায ফুল ও ফল হয়। | 


ব্যবহার্য অংশ £--পত্ৰ ও.ছাল। 


মূল গ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £- পাঞ্জাবদেশে ইহার পাতা উত্তেদ্গক বলিয়া বাতে ও 
পুরাতন উদরাময়ে ব্যবহার করে। ইহার ছাল গণোরিয়! নাশক। প্রসবেক্ষ পরে 
আব বন্ধ হইলে ইহার কাথ কিংবা গুড়] সেবন করাইলে বিশেষ ফল পাওয়া যায়। 
ইহাতে আব নির্গত হইয়| শরীরের গ্লানি কাটিয়! যায় (৬/৪00। তেজপাতা, দারুচিনি 
এবং এলাচ এই তিনটিকে ত্রিজাত বলে! উহাদের যোগে অনেক সুগন্ধি ওুষধ প্রস্তুত 
হ্য়। 


G০7 :সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


ছাল :--স্থগন্ধি, গণোবিয়ায় ব্যবহৃত হয়! 
পাঁত। :-_উত্তেঙ্গক, উদরাথ্থান নাশক এবং বাতে ব্যবহৃত হয় । শূলে, অগ্নিমান্দ্যে এবং 


কাকড়া বিছার দংশনে উপকারী । 


Fig.— Wight, 1০.) 6, 140 ; Kritikar & Basu, Ind. Med. PL, t. 826, 
Ref.—F.B.IL., v, 128; Roxb.. ii, 297; B.P. 1i, 899 7 Prain., H.H. 270. 


১০০৬ 





507. 8 Cinnamomum 2081৭ Fr. ০৪5. (তেজপাতা ) 


508. 0. zeylanicum 81. (দারুচিনি ) 


ভাষানুসারী নাম ১--তচ-- সংস্কৃত; দারুচিনি__বাংল!; তুক্‌--'হিন্দি; দারুচিনি__বোষ্ছে ; 
তজ-_মহারাষ্ ; তজ-_কর্ণাট ; কারুয়া, ইলায়ানগাম্‌ব_তামিল ; সানলিঙ্গু, লাভানা- 
গামু- তেলেগু ; লুলেঙ্গ-কহিয়1_- বন্ধ! । 
ত্বচং ত্গ্বন্ধলং ভূঙ্গং বরাজং মুখশোধনম্‌। 
শকলং সৈংহলং বন্যং সুরসং রামবল্লভম্‌ । 
উৎকটং বহুগন্ধঞ্চ বিজ্ভা,লঞ্চ বনপ্ৰিয়ম্‌ ৷ 
লাটপর্ণং গন্ধবন্ধং বরং শীতং গএহক্ষিত৷ ৷, 
ত্বচন্ত কটুকং শীতং কফকাসবিনাশনম্‌ ৷ 
শুক্ৰামশমনং চৈব কণ্ঠশুদ্ধিকরং লঘু । 
রাজনিঘণ্ট,3। পিল্যা দিবর্গ £। 
মামপর্যায় £__তচ, ত্বথকল, ভৃঙ্গ, বরাজ, মুখশোধন, শকল, সৈংহল, বন্য, স্থরস, রামবল্লভ, 
উৎকট, বহুগন্ধ, বিজ্জুল, বনপ্রিয়, লাটপর্ণ, গদ্ধবক, বর, শীত ও গ্রহক্ষিতী--এই 
উনিশাটি নাম ৷ 


১০০৭ 


গুপপর্যায় £__ত্বচ-__কটুরস, শীতবীধ্য, কফ ও কাস বিনাশক । গুত্ৰদোষ এবং আমদৌষ 
নাশক, কষ্ঠসুন্ধিকর এবং লঘুপাক। 

জন্মস্থান £--সঙ্কাদ্বীপের বনে বহু পরিমাণে জন্মে । ব্রহ্মদেশের টেনা'সরিমের জঙ্গলে দেখা 
যায়। বঙ্গদেশের কোন কোন বাগানে রোপণ করে । শিবপুর বোটা নকাল গাডেনে 
দাক্ষচিনির গাছ আছে। 

বর্ণনা ঃ--ইহার আদিম জন্মস্থান সিংহলহীপ। ছাল ধূমরবর্ণ খস্থসে, ২- ইঞ্চি পুরু, কাষ্ঠ 
ফিকে লালবর্ণ, অতিশর শক্ত নহে । পত্র শাখার বিপরীত দিকে হয়, চৰ্ম্মবৎ, সুস্্ 
লোমযুক্ত, উপরিভাগ উজ্জল। শিরা ৩-৫টি আছে। কচি পাতা গোলাপী রং বিশিষ্ট, 
উ১ ইঞ্চি লম্ব(। বসন্তকালে ইহার ফুল ও ফল হয়। 

ব্যবহার্য অংশ £--ছাল। মাত্রা, চূৰ্ণ ১-৪ আনা। ক্কাথ ১-৪ তোলা । 

মূল গ্রন্থাংশের ওঁষ্ধাৰ্থে ব্যবহার $--দাক্চিনির গুড়া ১ ডাম, হরীতকী ৪ ড্রাম, জল ৪ 
আইন্স একত্ৰ মিশ্রিত করিয়া ১৭ মিনিট সিদ্ধ করলে একটি উত্তেঙ্গক উষধ প্রস্তুত 
হয়। ৷ 
দারুচিনি গুড়, ১ ড্রাম, খদির ৩ ড্রাম, গরম জল ১* আটন্স লইয়া, খ'দর ও দারুচনি 
২ ঘণ্ট৷ ভিজ্ঞাইবার পর ছ'1 কয়| ২ চামচ দিবনে ৩ বার সেবন করিলে উদৱাময় 
আরাম হয়। 
শু'ঠ ১০ গ্রেণ, দারু চনি ১০ গ্রেণ, বড় এলাচ ১০ গ্রেণ একত্রে গুড়া করিয়া আহারের 
পূৰ্ব্বে দেবন করিলে অজীৰ্ণ ও পেটফাপ! আরাম হয়। 
দারুচিনি ১ ড্রাম. লবঙ্গ ১০ গ্রে আদ! ৬" গ্রেণ এইগুলি একত্রে জগে ১* মিনি সিদ্ধ 
করিবার পর, ২ আউন্স মাত্ৰায় ৩ ঘণ্টা.অন্তর সেবন করিলে ইন্ফ্র,য়েঞা আরাম হুয়। 
দারুচিনি ১ ড্রাম, মৌরী ই ড্রাম, যষ্টিমধু ১ ডাম, কিস্মিল ১ ড্রাম মিষ্ট বাদাম 
( Prunus 80058098105 Var amatra ) ৩ ড্রাম, তিক্ত বাদাম (৮. 81058081005 
Var dulcis ) ১ ড্রাম, চিনি ১ ড্রাম; এইগুলি গুড়াইয়। ৫ গ্রেণ মাত্রায় বটিক! প্রস্তুত 
করিয়া দিবসে কয়েকবার সেবন করিলে সন্দি আরাম হয়। 
ইহার ছাল British Pharmacopoeia-তে ব্যবহৃত হয় । aj কিন্ব। [51150 কিম্বা 
ভারতীয় দারুচিনি প্রধানত: 0, Tamala 0. 17675 এবং 0. 9104 গাছের ছাল 
হইতে সংগৃহংত হয়। ইহা! 0 Zey!৭৷i০৭ অপেক্ষা নিকৃষ্ট | 0. ]['8109]3 হিমালয় 
প্রদেশে এবং শেষোক্ত দুইটি দাক্ষিণাত্যে জন্মে । সিংহলের দারুচনি চাঁ-দেশীয় 
দারুচিনি অপেক্ষা উৎকৃষ্ট । সিংহলের দারুচিনি দেখিতে পীতাভ, তাম্বৰ্ণ ও পাতলা। 
চীনদেশীয় দারুচিনি ভাঙ্গিলে মড় মড় শব হয়। ইহার স্বাদ মিষ্ট ও ঝাল। ভারতীয় 
দারুচিনি কৃষ্ণবৰ্ণ ও মোটা। ইহার গন্ধ অতিশয় তীব্র। ভারতীয় দারুচনি কটু, 
তিক্ত ও স্বাহু, কফ ও কও, নাশক, ইহ! আমাশয় রোগে প্রযোজ্য এবং ক্রিমিনাশক । 
কফ ও গুক্রবৃদ্ধিকর । দারুচিনির তৈল আক্ষেপ, বমন, দস্তরোগ ও দন্তশূপ নিবারক। 
ইহা ধারক ও রজ:আবকাৰী । 


১৮৮৮ 


দারুচিনি বলকারক ও উত্তেজক উবধ | ইহার ছাল ও পত্র সৌগন্ধযুক্ত। ইহা হইতে 
তৈল নিষ্কাশিত হয়। গাছের ছাল তুগিয়া রৌজ্রে দিলে কৌবড়াইয়া যায় ও দারুচিনি 
হয়, ইহা ট ইঞ্চি পুরু । সিংহলের নি?ম্থু নামক স্থানের দারুচিনি অতিশয় উৎকষ্ট। 
দ্বারুচিনি অপরাপর ওুষধের সহিত উত্তেজক উুধরূপে ব্যবহৃত হয়। চাখড়ির (chalk) 
যোগে ইহার ব্যবহারে ধারকতা! শক্তি বন্ধিত হুইয়া উদরাময় আরাম করে। 

Gl০sary :- সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
ছান ঃ--হগঞ্ধি, সঙ্কোচক, উত্তেজক, উদরাধ্যাননাশক, বমি বন্ধ করে। 


Fig.— Wight, 1050 123, 129, 134; Bot. M.g., t. 1635 7 Kirtikar & Basu, 
Ind. Med. Pl, t, 830 A. 

Ref.—F.BI.,v, 131; Roxb., চা, IL, ii, 295 ; B. P., 25899 3 Kurz, For. Fl. 
li, 257. a 





598. Cinnamomum 20519010029 BI. (দারুচনি ) 


509. C. camphora Nees (কর্পুর) 
ভাষানুসারী নাম £--কপূর--সংস্কৃত ; বপ্পংর--কাপুর, বাংলা; বপূর-হিন্দি; কাপুর 
মহারাষ্ট্র) কপুর-_গুজরাটি ; বর্পূর-_কর্ণীট ; কাপুর-ফ্রা্স ; কাছুর--আরব ; 
ক্পূরামু--তেলেঞ্জ; কর্পুহস-_তামিল। 
১০০৯ 


১২৭ 


কর্পুরো ঘনসারক £ দিতকর 2 শীতঃ শশাঙ্ক : শিলা 

শীতাংশুহিমবানুকা হিমকরঃ শীত প্রভঃ শাস্ভবঃ। 

শুভ্রাংশু স্ফটিকাভ্রসারমি হিকাতারাভ্রচত্ঞেন্দব_ 

শ্চন্দ্রালৌকতুষার গৌর কুমুদাগ্যেকাদ শীহব! দ্বিশ: ৷৷ 

পোতাসে! ভীমসেনস্তদন, সিতকর: শঙ্করাবাসসংজ্ঞঃ 

প্রা পিঞ্জোহৰূসারস্তদন,হিমযুত| বালুক| জ,টিকা চ। 

পশ্চাদত্যস্তধারস্তুপরি সহিমঃ শীতল: পন্ধিকাহচ্যা 

কপুরস্তেতি ভেদ! গুণরসমহস| বৈছাদৃশ্যেন দৃশ্যা: ॥ 

কপুরো। লুতনস্তিক্তঃ স্নিগ্ধশ্চোষ্ণোহঅদাহদঃ। 

চিরস্থো দাহদৌোষত্ন: স ধৌত: শুভকৃৎপর: ৷৷ 

চীনকণ্ঠীনক্পু'রঃ কৃত্রিমে। ধবল; পট: ৷ 

মেঘসারম্তষারশ্চ দ্বীপকপুরজ: স্মৃত: ॥ 

চীনকঃ কটুতিক্তোষ্ণ ঈষচ্ছীত: কফাপহ: ৷ 

কণ্ঠদোষহরে। মেধ্য: পাচন: ক্রিমিনাণন:। 

রাজনিঘণ্ট, :। চন্দনানিবর্গ : | 
নাম পর্যায় £--কৰ্পূৱ, ঘনসারক, সিতকর, শীত, শশাঙ্ক, শিলা, শীতাংশু, হিমবালুকা, হিমকর, 
শীতপ্রভ, . শান্তব, শুল্রাংশু, স্ফটিক, অভ্ৰসার, মিহিকাঁ, তারাভ্র, চন্দ্ৰ, ইন্দু, চন্দ্রা 
লোক, তুষার, গৌর, কুমুদ এই বাইশটি নাম। পোতাস, ভীমসেন, সিতকর, শঙ্কর বাসসঙ্গ 
প্রাংশু, পিন, অবসার, হিম-যুভা, বালুকা, জংটিকা, তুষার, সহিম, শীতলা" পকিকা, 
__এইগুলি কর্পুরের গুণ, স্বাদ ও বীর্য অমুসারে বৈদ্থগণ এই ১৫ প্রকার কর্পুরের 
নামোল্লেখ করিয়াছেন। 
আর একপ্রকার কপূর আছে__তাহার নাম--চীনক, চীনকপূর কৃত্রিম, ধবল, পট, 
মেঘসার, তুষার দ্বীপকপূরৱজ--এইগুলি । 
গুণপর্যায় £--কপুঁর--নৃতন ( অপক ) বর্পুর--তিক্তর্স, স্বিপ্ধ, উষ্ণবীধ্য, রক্তদোষ ও দাহ 

নাশক। পক কৰ্পূর--দাহ দোষনাশক, শুভ্র, পক হইতে অপক কর্পুর অধিক গুণ 


সম্পন্ন। - 
চীনাকপূ'র-_কটু তিক্তরম. উষ্ণবীধ্য, ঈষৎ শীতবীর্য্য, কফ নাশক । কণ্দোষহৰু, মেধ্য 
পাচক এবং ক্রিমিনাণক। 

জন্মন্থান :__ আদিম বাসস্থান চীনদেশ ও জাপান। বঙ্গদেশের কোন কোন বাগানে চাষ হয়। 
শিবপুর বোটানিক্‌ গার্ডেনে অনেক গাছ আছে। 


বর্ণনা :--কপু'র, গাছ ৩*-৪* ফুট উচ্চ হয়। পত্র ভাগের বিপরীত দিকে যুগ অথবা 
অধুগ্ভাবে জন্মে, সাধারণত: ৩টা শিরা বিশিষ্ট । ফুল ছোট, উভয় লিঙ্গবিশিষ্ট। 
পুষ্প সাধারণতঃ অপেক্ষাকৃত বড় হুয়। পুংকেশর ৯টি। ফুলের রং ফিকে সবুজ্বে 


৯০১৩ 


আঁভাযুক্ত পীতবণ । ফল জামের মত, বীজ পাতলা খোলায় থাকে। মার্চ ও এপ্রিল 
মাসে ফুল ও ফল হয়। বিশুদ্ধ কপুর আমাদের দেশে অতি অল্প থাকে । বোম্বাই 
অঞ্চলে এই অবিশ্তদ্ধ কপূর শোধন করিয়া লয়। জাপান হইতে যে কপূর আসে 
উহা! বৃহৎ ও চার কোণা উহা! ইউরোপীয় কপূরের তুল্য। কর্পুর জাপান হইতে 
চীন দেশ হুইয়| ভারতে আমদানী হয়। এক একটি কপূর গাছ হইতে ৪1৫ দের 
কপূর জন্মে । পক কপূ'রের ডাল ও পাতা সু কিলে কপুের মত গন্ধ পাওয়া যায়। 

ব্যবহার্য অংশ £__কর্ূুর, কপূর তৈল। 

বৈদ্তেকে কপ্পূরের ব্যবহার । 

চক্রদত্ত £--সভঃশস্তক্ষতে কপূ'র-_কোনস্থান শস্ত্ৰে কাটিয়। গেলে, তৎক্ষণাৎ গব্যদ্বত সহ 
মিশ্রিত কপূর চূর্ণ দ্বারা মেই ক্ষত পুরণ করিয়া বস্ত্র দ্বারা বাধিয়া রাখিলে, ব্যথ। 
জন্মিতে পাবে না এবং পাকে না। পরস্ত ক্ষত সত্বৰ পূরিয়| উঠে (ব্রণশোথ-চিঃ )। 

ভাব্প্রকাশ :--পরিলেহ্‌ নাম কর্ণপালীরোগে কপূ'র--কানের পাতায় বহুরসন্রাবী ক্লেদযুক্ 
যে এক প্রকার ক্ষত হয়, তাহাকে পর্ধিলেহী বলে। এই রোগে তপ্ত গোময়ের 
পোট্টলী দ্বার! বারস্থার শ্বেদ দিয়া, ছাগমৃত্রে কপূর চূর্ণ পেষণ পূৰ্ব্বক, ক্ষত প্রণিপ্ত 
করিবে ( কণঁরোগ-_চিঃ ) 

বঙ্গসেন :_ শুক্র নাম অক্ষিবোগে কপূর্র--কপূরের সৃষ্ট চূর্ণ বটের আঠায় সিক্ত করিয়া, 
নেত্ৰে অঞ্জন করিলে, ঘন ও উন্নত শুক্র বিনষ্ট হয় (নেত্র রোগ চিঃ )। 

মূল গ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার £- সংস্কৃত লেখকদের মতে কপূর দুই প্রকার--পক ও 
অপক্ক। এক প্রকার উত্বাপ-দিয়া এবং অন্য প্রকার বিন! উত্তাপে প্রস্তুত হয়। 
উহাদের মধ্যে--অপক্ক কপূ'বই উতকষ্ট। অপক কপূর সম্ভবতঃ বোর্ণিও দ্বীপ হইতে 
Shorca Camphorifera Roxb. গাছ হইতে এবং পক্ধ কপূর চীনা দেশ হইতে 
(0. Camphora গাছের কাষ্ট হইতে প্রস্তুত হয়। 
কপূর হইতে এক প্রকার তৈল প্রস্তুত হুয়। উহাকে কপূর তৈল বলে। ইহ! 
বেৰ্ণিও দেশের কপূর গাছ হইতে প্রস্থত হত। কপূর উত্তেজক, পেটফাপানিবারক 
এবং কাঁমোত্তেজক | ইহা জ্বর, উদরাময়, ধ্ব্গভঙ্গ, সঙ্গি ও চক্ষুরেগে হিতকর। কপূর 
হইতে কপূর বূল প্রস্তুত হয়। হিঙ্গুল, অহিফেন, কপূর, মুখ৷, কুড়চী বীজ, জায়ফল 
এইগুলি সমপরিমাণ লইয়া ৪ 1 গ্রণ বটিকা প্রস্তুত ক'বয়৷ জলের সহিত সেবন করিলে 
উদরাময় আরাম হয়। 
কপু'র সেবন করিলে স্ত্ৰীসম্ভোগ স্পৃহা বন্ধিত হয়। কিন্তু উহা বেশীদিন ব্যবহার করিলে 
জননেন্দ্রিয়ের অবসাদ আসে। ইহ! দেন করিলে গর্ভাশয়ে উত্তেজনা হয় এবং বজ:- 
আব বৃদ্ধি হয়। অধিক পরিমাণ কপূর ব্যবহার করিলে পাকস্থলীর ও অস্বের 
প্রদাহ ছয় এবং বিষ ভক্ষণের লক্ষণ প্রকাশ পায়। কপৃরের মাত্রা বৃদ্ধি হইলে অনেক 
[ময়ে মানুষ মৃত্যুমুখে পতিত হইতে পারে । কপুরের্‌ দ্বারা ক্ষত ধৌত করিলে উহা 


১০১১ 


শীষ ভাল হই যায়। পৃঠঠয় বাত, গেটে বাত, পেবীর বেদনায় অলিভ তৈল ৪ ভাগ ও 
কপূর ১ ভাগ মর্দন করিলে এগুলি একেবারে আরাম হইয়া যায় (7২. বৈ, Khory. 
526)! 
কপূৱের একটী ছোট বন্তিকা জননেজ্জিয়ে প্রবেশ করাইয়। দিলে পুনঃ পুনঃ প্রশ্নাবের 
বেগ কম।ইয়। দেশ এবং মেহ আরাম হয়। 
কপুরের কাষ্ঠ খণ্ড খণ্ড করিয়া কাটিয়া ঠোয়াইযা লইলে কপূর পাওয়া যায়। তৎপরে 
উহ। শোধন করিয়। লইলেই ব্যবহারোপযোগী কপু * প্রস্তুত হয়। 

Glory :ঁসংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
গাহঃ-সিন্ধতাকারক, বেদনানাশক বিষবোধনাশক, ঘৰ্ম্মকারক, ক্রিমিনাশক, উত্তেদক, 
উদরাখ্বান.শক, কীটপতঙ্গাদি নাশক উধধের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। 

মন্তব্য £--চরকের “দশেমানি”তে কপূরের উল্লেখ দৃষ্'হয় না! সৌক্রুত সুত্রস্থানের ৪৬’শ 
অধ্যায়ে কপূ'রের গুপোলেখ দৃষ্ট হয়। বৃন্ধবাগ ভটে (অষ্টাঙ্গ সংগ্রহ ) কথিত হইয়াছে - 
“কু চবৈণগ্সৌগন্ধামিচ্ছন্‌ বক্তেন ধারয়েং। জাতীলবঙ্গ কপূর”-_-আকরোক্ত কিন্বা 
বৃন্দ-চক্র কৃত ন গ্রহোক্ত কাপ, শ্বাস, প্রমেহ বা গ্রহণী চিকিৎসায় কপৃংরের ব্যবহার 
দৃষ্ট হয় না; কিন্তু চিকিৎসার প্রসারের সহিত এই সমস্ত পীঢ়ায় কপু রের ব্যবহার 
প্রতিষ্ঠা লাভ করিয়াছে । আকরোক্ত বৃষ্তযোগেও কপূর ব্যবহৃত হয় নাই। 
ভাবপ্রকাশকার কপূ'রকে বৃষ্য বলিয়াছেন। 


Fig.—Bentl & Trim., t. 222 ; Wight, 1০, t. 1818. 


+ e£.—EF. B. IL, v. 134; 8. P.,ii, 892; Watt, ii, Pt. 1, 317; Dymock, 
ili, 199 ; Prain. H. H., 270. 





509. Cinnamomum camphora Nees ( কপূর 


১০১২ 


Genus.—CASSYTHA. Linn. 
510. C. filiformis Linn. (আকাশ বেল) 


ভাষামুসারী ন'ম £--মাকাশবন্লী--সংস্কৃত; আকাশবেল, শ্বলকলত।-__বাংল। ; অমর- 
বেলী--হিন্দী ; অ।কাশবেল--বোম্বে ; অমরবেন্ি--মহারা্ট্র; আকাশবেজি_-কর্ণাট ; 
ইরুমাইকোট্রন্‌--তাখিল ; নেলুটেগ|--তেলেগ্ত ; আকাশবন্ন'--মালয়। 
খবল্ল্যাকাশবমী স্যাদস্পৰ্শ৷ ব্যোমবল্লিক! । 
আকাশনামপূৰ্বা স! বল্লাপৰ্য্যায়গ৷ স্মৃত| । 
আকাশবল্লী কটুকা মধুর পিত্তনাশিনী। 
বৃষ্যা রসায়নী বল্য। দিবেণীষধিপরা স্মৃত| ৷ 
রাজনিঘণ্ট,। গুড় চ্যানিবর্গ: ৷ 
নামপর্ধায় --খবলী, আকাশবল্লী অন্পর্শা, ব্যোমবল্পিকা, আকশনামপূর্বা, ও বলীপধ্যাক্্গা-_ 
এইগু'ল সাম । 


গুণপর্ধায় ১--"ম’কাশবল্লী--কটু ও মযুর রস, পিত্তনাশক, বৃষ্য, রসায়ন, বলকারক এবং শ্ৰেষ্ঠ 
ওুষাধ | 


জন্মস্থান £_'বহার, ছোটনাগপুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ, সুন্দরবন, হুগলী, ও শিবপুর বোটানিক্‌ 
গার্ডেনে দেখ! যায়। 


বর্ণন। :--সক্ণ বৃক্ষারোহী লতা, ইহার কতকগুল শিকড় আছে, উহার দ্বার। আশ্রিত গাছ 
হইতে রস টানিয়া বদ্ধিত হয়। ডাট। অতিশয় শক্ত ও গে৷লাকার, শাখা প্রশাখা 
অনেক হয়। উহার দ্বার৷ আশ্রিত গাছকে জড়াইয়। রাখে। পুষ্পনগু ২-২ ইঞ্চি। 
ফল স্থক্ম লোমধুক্ত, মটরের ন্তায় গোলাকার। এই লতাকে স্বৰ্ণলত৷ বলিয়! লোকের 
ভ্রম হয়, কিন্তু 05080 reflexa Roxb. গাছকে আলোকলত বা স্বৰ্ণনতা বলে। এই 
গাছ ০০০৮০1৮1৪০০ গণ (family) ভুক্ত। ইহা সাধারণতঃ কুল, বাদক, সেওড়া 
ও বট প্রভৃতি গাছে জন্মে। বৎসরের প্রায় সকল সময়েই আকাশ বেলের ফুল ও ফল 
হ্য়। 


ব্যবহার্য অংশ £_সমগ্র গাছ। 


মূলগ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার :--এই গাছ বলকারক ও জর নাশক। ইহার শুক্র 
ক্ষরণের শক্তি আছে। সরিসস্‌ দ্বীপে ইহার কাথ পাকস্থলীর রোগ ও গণ্ডমাল| রোগে 
ব্যবহৃত হয়। গাছের গুড়া তিল তৈলের সহিত কেশে লাগাইলে কেশ শক্ত হয়। 
ইহার রস তিসির তৈলের সহিত কেশে লাগা ইলে কেশ বৃদ্ধি পায়। 


১০১৩ 


Glossary হ£--সংক্ষিপ্ড গুণপরিচয় -= 


গীছ-_রসায়ন, বলকারক, যক্তদোষ, পুরাতন আমাশয়, মৃত্রনালীর স্ফীতি, এবং 
চশ্মরোগে ব্যবহৃত হয়। কীটাহুনাশক, মাখনের সহিত ব্যবহারে বহুদিনের পুরাত ' 
ঘায়ে উপকারী । 

Fig.—Rheede, Hort. Mal. vii, t. 44. 


Ref.—F. B. IL, v. 188; Roxb., F.[, ii, 314; B. P., ii, 904; Dymock, 
ii, 286. 





510. Cassytha filiformis Linn. (আকাশ বেল ) 


Genus—LITSAEA Lamk. 
511. L. Sebifera Pers ( কুকুরচিতে ) 
L. glutinosa (Lour) C. B. Robinson. 
ভাষানুসারী নাম :--ভাস|---সংস্কৃত ; কুকুরচিতে--বাংলা ; গব্বীজাউর-_হিন্দি; মৈডা- 
লাকাডি--বোম্বে; আমা, মেদালাকতি-_তামিল ; মেদা, নারামামিভা - তেলেগু ; 
জন্মস্থান £ সমগ্র বঙ্গদেশে বনের মধ্যে ও গ্রামের কিনাবার জঙ্গলে সাধারণতঃ দেখ যায়। 
১০১৪ 


বণন| :--চিরসবুজ পত্রাচ্ছাদিত বৃক্ষ, ২০-২৫ ফুট উচ্চ, পত্র ৩-৬ ইঞ্চি, সুক্ষ্ম লোমযুক্ত। 
নিম্নফাগে কোমল লোম আছে। ছাল ১ ইঞ্চি পুরু, ধৃূসরবর্ণ। কাষ্ঠ উজ্জল ও ধৃসরবর্ণ। 
শাখা ও পুষ্পদণ্ডে কোমল লোম আছে। পত্রের শির! ১*-১২ জোড়া । বৃষ্ত ই হইতে 
২ ইঞ্চ লম্বা । ফুল ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ গুচ্ছবন্ধ, ই ইঞ্চি; ফুটিবার পূর্বে শ্বেত কিংবা ঈষৎ পীতবর্ণ 
দেখা যায়। পুষ্পবৃস্ত 8-৩ ইঞ্চি লম্বা, পুংকেশর ৯-২০টি হয়। ফলের ব্যাস ই ইঞ্চি, 
মটরের ন্যায় গোলাকার | মে-জুন মাসে ফুল হয় এব" বর্ষাকালে ফল জন্মে। এই গাছের 
আরও দুইটি জাতি আছে। যথা Var. glabraria Hook. {, (F.BL., V. 158; 
B.P., ii, 902); ইহার পাতা বেশী বড়, ডগাটি বেশী স্থুরু, এবং var. tomentosa 
Hook. £. (F.B.L, ৬, 1585) | ইহার শাখা ঘন ও নরম। পাত৷ লম্বা, অগ্রভাগ 
সরু। 


ব্যবহার্য অংশ :--ছাল। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :__ইহার আঠা ও ছাল একটি বিখ্যাত ইধধ | ইহা 
লিগ্ধকর, মৃত্ধারক, উদরাময় ও রক্ত আম।শয়ে ব্যবহৃত হয়। Dr. [156 বলেন 
যে, ইহা এস্টি কাযোদ্দীপক 'ঘধ। ইহার টাটকা গু'ড়। জলে কিংবা ছুগ্ধে গুলয়া 
প্রলেপ দিলে ভগ্ন স্থানের বেদনা নিবারণ হয় এবং ক্ষত স্থানে বীধিয়। দিলে ক্ষত শীঘ্ৰ 
সারিয়। যায়। বিছ! ও বোলতা কামড়াইলে সেইস্থানে ইহা দিলে জাল! ও ফুলা 
কমিয়া যায়। ইহার ফল হইতে নিষ্কাপিত তৈল বাতের পক্ষে হিতকর। এই 
গাছের পাতার গন্ধ অতি মনোহর । ইহার দেশীয় নাম 'মবদালকরী” ৷ কোন 
হিন্দু বৈদ্যশাস্ত্ৰে ইহার বর্ণনা নাই । কিন্তু দেশীয় নাম দেখিয়। আয়ুৰ্ব্বেদীয় মেদার স্থানে 
ব্যবহার করা যাইতে পারে। মেদ! অষ্টবর্গের একটি গাছ। মহারাষ্ট্র দেশীয় 
কৃষকেরা ইহার ফলকে দেখিতে মরিচের স্তায় বলিয়া ‘মির’ বলিয়৷ থাকে । এই গাছের 
বীজ তৈলময়। ইহ। হইতে একপ্রকার শ্বেতচব্বির মত পদার্থ বাহির হয়। 


Glory £ঁসংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 


ছাল --স্বি্ধকর, মৃদুধারক, কামোদ্দীপক, বেদনানাশক, পাগলা জন্তর দংশনে ব্যবহারে 
বিষনাশক ৷ 
পাতা পিচ্ছিল, বিষদোষনাশক, স্নিপ্ধকর । 


Fig—Roxb., Cor. Pl, ii, 25, t. 147 ; Bot. Reg., t. 893. 


Ref—[F. 8, IL., v, 157; Roxb., F.L,iii, 823; B.P.,ii, 902; Watt, ৮, Pt, 
1, 83 ; Prain., H.H., 270. 


১০১৫ 





512. L polyantha Juss (বড় কুকুরচিতে ) 
L. monopetala (Roxzxb.) Pers. 


ভাষানুসারী নাম :__গজ'পঞ্জলী__সংস্কৃত; বড় কুকুরুচিতে--বাংল৷ ; মেদ হিন্দি; 
রণাস্থা-_হারাষ্ট্র; বীপা__পাঞধাব ; পিসিন্বাটং নর মামুদী-নর__তাঁমিল ; নাবাঁ_ 
তেনেগ্ড । 

জন্মস্থান £--সমগ্ৰ বঙ্গদেশে বনের মধ্যে ও গ্রামের কিনারায় জঙ্গলে সাধারণত; দেখ! যায়। 

বর্ণনা £_মধ্যম আকৃতি চিরসবুজ পরাচ্ছাদিত বৃক্ষ। ছাল ঘন ধূসরবর্ণ, মহুণ, কর্কের মত। 
গাছ ২*-৪* ফুট উচ্চ হয়। শাখাগুল মোটা। পত্র ১-৯ ইঞ্চি, নিচেকার শিরাগুলি 
শক্ত, ৪-১* জোড়া হয়। বোটু! ২-১ ইঞ্চি। পুষ্পগুলি নরম, ধৃনরবর্ণ ও কোমল 
লোমযুক্ত। ফুল ৫-৬ ইঞ্চি। পুকেশর ৭-১৩টি থাকে। ফল & ইঞ্চি গোলাকার, 
ছোট, বোটায় থাকে। জুলাই ও আগষ্ট মাসে ফুল ও পরে ফল হয়। 

ব্যবহার্য অংশ £--ছাল। 

মূলগ্রদ্ীংশের ওধধার্থে ব্যবহার ঃ--ইহার ছাল ধারক ও মি্উ। পাৰ্ব্বতীয় লোবের! ইহা 
উদরাময় রোগে ব্যবহার করে। 10:. 56৪: বলেন, যে* ইহার ছাল উত্তেজক ৷ 
ইহা টাটকা ছেঁচিয়া কিছ শুক ছাল দুগ্ধের সহিত মিশ্রিত কয়িয়| ভা স্থানের বেদনায় 


১০১৬ 


দিলে বেদনা কমিয়! যায়। অতিরিক্ত কাজকর্শ্ম করিয়! গায়ে বেদনা হইলে এবং 
পশুধিগের কোন স্থান কাটিয়! বা ছিড়িয়। গেলে, ইহা লাগাইলে আরাম হয়। 
বীজ হইতে এক প্রকার তৈল বাহির হয়। সেই তৈল L. sebifer৭ তৈলের সমগুণ 
বিশিষ্ট । 

0319559:5 2--সংক্ষিপ্ত গুণপরিচয় :-_- 


ছাল-_সঙ্কোচক, উদরাময়ে উপকারী, অগ্র,দ্দীপক, উত্তেজক । 


Fig.—Roxzxb., 00201510265 t. 148 ; Brand., For. Fl., 3807, t. 45. 


Ref—-F. B. I, v, 162; Roxb., চা. ],, 10, 821; B. P., ii, 903; Watt, v., 
P. 1, 182; Prain, H. H., 271. 





512, Litsaee polyantha Juss ( বড় কুকুরচিতে ) 


LXXXIX. THYMELAEACEAE. 
Genus—AQUILARIA Lak. 
513. A. agallocha Roxb. ( তপক) 
ভাষাম্বুনারী নাম £-_অগুরু--দংস্কৃত; অগুরু বাংলা; অগর-_হিন্দি ; অগৰ মহারাষ্ট্র; 
অগৰ--গুজরাট ; অগনু_-কর্ণাট ; অগর, অগুই--তেলেগ্ড ; আগ লিচন্দ_তামিল; 
অগিল--সিংহল । 
১০১৭ 
১২৮ 


স্বাছুত্বগরুপারঃ স্তাৎ সুধুম্যো! গন্ধধুমজ: | 
স্বাদুঃ কটুকষায়োফ্ণঃ সধুমামোদবাতজিও ॥ 
কৃষ্ধাগরু স্যাদগরু শৃঙ্গারং বিশ্বরূপকন্‌ । 
শীর্ষ, কালাগরু কেশ্যং বস্তুকং কৃষ্ণকান্ঠকম্‌। 
ধুপাহ বল্পরং গন্ধ-রাজকং দ্বাদশাহবয়ম্‌ ৷ 
কৃষ্ণাগরু কট,ফ্ণঞ্চ তিক্তং লেপে চ শীতলম্‌ ৷ 
পানে পিত্তহ্রং কিঞ্চিৎ জিদোষত্মমুদাহৃতম্‌ ।। 
অন্যাগরু পীতকঞ্চ লোহং বর্ণপ্রসাদনন্‌ । 
অনাৰ্য্যকমসারঞ্চ ক্রিমিজগ্ধঞ্চ কান্ঠকম্‌ ॥ 
কান্ঠাগরু কট,ফঞ্চ লেপে রুক্ষং কফাপহন্‌ ॥ 
দাহাগরু দহনাগরু দাহককান্ঠং চ বহ্ছিকাপ্ঠঞ্চ ৷ 
ধুপাগক তৈলাগকু পুরু্চ পুৰমথনবল্লভঞ্চৈব ৷ 
দাহাগরু কটুকোকং কেশানাং বর্ধানঞ্চ বৰ্ণ্যঞ্চ । 
অপনয়তি কেশদোষানাতনুতে সন্ততঞ্চ সৌগন্ধম্‌ ৷৷ 
মঙ্গল্য| মল্লিক! গন্ধ-মঙগলাইগরুবাচকা ৷ 
মজল্য। গুরুশিশিরা গন্ধাঢ্য। যোগবাহিক! ৷৷ 
রাজনিঘণ্ট,। চন্দ্বনাদিবৰ্গঃ। 


মামপর্বায় 2 ম্বাতু, অগঙ্গসায়, হবধূম্যো, গম্ধধূমজ-_এইগুলি অগুরুর নাম । 
কৃষ্ণাগরু, অগরু, শৃঙ্গার, বিশ্বর্ূপক, শীর্ষ, কালাগরু, কেশ্য, বহুক, কৃষ্ণকাষ্ঠক, ধূপাহ” 
বঙ্পর, গন্ধ-রাজক-_এই বারটি কষ্ণগুরুর নাম ৷ 
অন্প্রকার অগ্তরু--পীতক, লোহ, বর্ণপ্রসাদন, অনাধ্যক, অসার, ক্রিমিজগ্ধ, কাষ্ঠক 
এইগুলি কাষ্ঠাগুরুর নাম। 
অন্ত প্রকার অগ্ুরু-__দাহাগরু, দহনাগরু, দাহককা্ট, বহ্ছিকাষ্ঠ, ধূপাগরু, তৈলাগুরুতপুর, 
পুরমথনবল্লভ-_এইগুলি নাম। . 
আর এক প্রকার অগুরু__মঙ্গপ্য।, মল্লিকা, গন্ধ-মঙ্গল্যা, অগরুবাচক--সব নামই 
মঙ্গল্যাগুরর পধায়। 


গুণপর্যায় £_অগরু--স্বাদু কটুকষায় রস, উষ্ণবীর্য, উত্তমগন্ধযুক্ত, ও বাযুনাশক। 
কৃষ্ণাগরু-_কটুরস, উষ্ণবীয, বিপাকে তিক্তরস, লেপনে শীতল, পানে পিত্বনাশক। 
মাখিলে কিঞ্চিৎ ত্রিদোষনাশক । 
কাষ্ঠাগক্ক--কটুরস, উষ্ণবীধ, লেপনে রুক্ষ, এবং কফনাশক। 
দাহাগর--কটুর স, উষ্ণবীধ, কেশবদ্ধ'ক, বর্ণপ্রসাদক, মাথায় মাখিলে কেশদোষ নাশ 
করে। পোড়াইলে “গন্ধ বাহির হয়। 
মঙ্গল্যা-_গুরুপাক, শীতবীর্ধ, অস্তান্ত দ্রব্যেব সহিত ব্যবহারে অধিক গঞ্ধযুক্ত হয়। 


১০১৮ 


জন্মস্থান :__ হিমালয়ের পূৰ্ব্ব, ভূটান, ব্রদ্ষদেশ, খানসিয়া, সিলেট, ত্ৰিপুৱ| মালয় উপদ্বীপ, 
আসাম, মণিপুর, চট্টগ্রাম. মারগুই, সুমাত্ৰা । 


বৰ্মন! :--চির সবুজ পত্রাচ্ছাদিত লঙ্থা গাছ। ছাল পাতলা, খম্‌ খসে, ভিতরের ছাল ভাল 
করিয়! পাট করিলে পার্চমেন্ট কাগজের স্াপ্ন হয়। প্রাচীন আসাম দেশীয় বাঞারা 
ইহাতে পিখিতেন | কাষ্ঠ শ্বেতবর্ণ ও নরম, টাটকা কাটিলে বেশ গন্ধ বাহির হয়। 
পুরাতন গাছের ভিতরের কাষ্ট কৃষ্ণবর্ণ। ইহ। হইতে মধুর শ্যায় গন্ধ বাহির হয়। 
ইহা 8981০ W০০d বলিয়া বাজারে বিক্রয় হয়। পত্র কাণ্ডের উভয় দিকে যুগ্মস্ভাবে 
জন্মে, ২-৩২ ইঞ্চি লম্বা, পাতলা, উজ্জল চামড়ার ন্যায়, অগ্রভাগ সরু, ইহার অনেকগুলি 
সমান্তরাল শিরা আছে। বোট! ১৯ ইঞ্চি। ফুল শ্বেতবর্ণ, পুষ্পদণ্ডে অনেকগুলি ফুল 
হয়। পাপড়ি অবনত, $ ইঞ্চি লম্ব। | ফল ১২-২ ইঞ্চি লম্বা, বহিৰ্ব্বাস ফলে লাগিয়া 
থাকে, ফল মখমলের ন্যায় নরম" ভাল অগুরু কাষ্ঠ কৃষ্ণবৰ্ণ, শক্ত এবং ভাবী; জলে 
ডূবিয়। যায় ; যে কাষ্ঠ জলে ডুবে ন| তাহা খারাপ । ইহার কাষ্ঠ হইতে বেড়াইবার 
ছড়ি প্রস্তুত হয়। শ্রীহটে এই গাছ বেশী পরিমাণে জন্মে। আসামে বহুকাল হইতে 
অগ্ডক গাছ আাছে। রবু দিগ্বিজয় বর্নে কা'পদাপ লিখিয়াছেন__ 

চকম্পে ভার্ণলৌহিত্যে তন্মিন্‌ প্রাগ জ্যোতিষেশ্বর: ৷ 
তদ্গজালানতাং প্রাপ্তৈঃ সহ কালা গুরুদ্রুমৈ: ৷৷ 
রঘুবংশ, চতুর্থসর্গ। 

রাজনিখণ্ট, মতে অগুরু চাৰি প্রকার--কৃষ্ণাগুফ্ধ ( আসামে ), কাগুরু ( পীতবর্ণ )। 
দাহাগুর (গুজ্জবে ), মাঙ্গল্যগুরু (কেদাবে ) পাওয়া যায়। কনষ্ণাগুরু উত্কৃষ্ট, যে অগ্তুরু 
জলে ডুবিয়। যায়, যাহ। চৰ্ব্বণ ক'লে দাতে জ্ডাইয়া যায়, যাহা কষা ও তিক্ত, 
পেষণ করিলে যে কাষ্ঠ গুড়া হইয়া যায়, এবং যাহার গন্ধ মনোহর, যাহ! পোড়াইলে 
গন্ধ বাহির হয় তাহাই উৎকৃষ্ট । শ্রহটের ভাল অগুরুর নাম “ঘডকী”। অগুরুর 
ইংরাজী নাম 4১1০০ ৬/০০৫। অগুরুর ধূপ দেবমন্পিরে ব্যবহাধের জন্য বাজারে বিক্রয় 
হয়। অগুরু কাষ্ঠ জলে সিদ্ধ করিয়া! সেই জল পরিদ্কৃত করিয়! অগুরু আতর 
প্রস্তুত হয়। ইহা ভারতের বহুলোকে ব্যবহার করে। অগুরু সৌগন্ধ কাষ্ঠ ছার! 
গহনার বাক্স প্রভৃতি প্রস্তুত হয়। 
পুরাতন অগ্ুরু গাছের কাষ্ঠের মধ্যে একপ্রকার Fungus হয় । উক্ত Fungus 
Enzyme এর সাহাযষে বাবলার আঠার মত আঠা ( gun 0: 1590. ) উৎপাদন 
করে। এই আঠাই ( ৪077} ) অগুরু এবং ইহা হইতেই উৎকৃষ্ট সুগন্ধি প্ৰস্তত হয়। 
Dr. 9. R. Bose এই বিষিয়ে গবেষণা করিয়া তথ্য আবিষ্কার করিয়াছেন ও 
injection করিয়া উক্ত Fungus অগ্ুরু গাছে লাগাইয়! অগ্ুরু ৪০০ প্রচুর পররষাণে 
উৎপাদনের চেষ্ট। করিতেছেন। 
অগ্ুরু কাষ্ঠের ধূনা মোমের স্যায় গলিয়া যায় এবং ইহ। হতে মনোরম গন্ধ বাছির 


১৬১৯ 


চ্‌য়। 105, [২০516 বলেন যে, অগুর কাষ্ঠ হইতে মনোহর গন্ধ বাছির হয় এবং 
ইহা A. 4851109)8 গাছ হইতে উৎপন্ন। ৪৮616 সাহেব বলেন ইহাৰ 
ব্ৰহ্মদেশীয় নাম Aky৭n. ইহা দক্ষিণ টেনাসিরিম এবং মারগুই দ্বীপপুঞ্জের বনে 
প্রচুর পরিমাণে জন্মে । জুন মাসে ইহার ফুল ও আগষ্ট মাসে ইহার ফল হয়। 

ব্যবহার্য অংশ :--সমগ্ৰ গাছ। মাত্রা, কাষ্টের গুঁড়া ১-২ আনা । ক্কাথ, ৫-১৭ তোলা । 
তৈল ৩০-৬* ফোটা । 


বৈদ্ধকে অগুরুর ব্যবহার । 


চরক _হিক্কায় কৃষ্ণা -_হিকারোগীকে মধুর সহিত কষ্ণাগুক্ চূর্ণ দেবন করাইবে 
(চিঃ ২১ অ: )। 


সুভঁত--(১) লবণমেহে অগুরু-যাঁহার লবণ মেহ হইয়াছে তাহাকে পাঠা ও অগুরুর 
ক্কাথ সেবন করাইবে (চি: ১৩ অঃ)। (২) দজ্ৰে; কুষ্ঠ ও ক্রিমিজরোগে 
অগ্তরু তৈল-_দদ্ধে, কুষ্ঠ ও কিটিম নামক চর্মরোগে অগ্তরু তৈল অভ্যঙ্গ করিতে দিবে 
(চিঃ ৩১ অঃ)। 


বাগ ভট :--(১) কাসে, অগ্ুরু-_কাসরোগী মধুসহ অগুক চূর্ণ পান করিবে (চিঃ ৩ অঃ )। 
(২) হিন্বাশ্বীসে কৃষ্ণাগুরু :_হিকক! ও শ্বাসরোগী-উত্তম রুষ্কাগুরুর ধূম নাস্্চাছারা 
গ্রহণ করিবে (চিঃ ৪ অঃ ) | 


মূলগ্রন্থাংশের ওঁধধাৰ্থে ব্যবহার :__অগ্তরু অতিশয় উত্তেজক । ইহা গেঁটে বাত ও বাতে 
ব্যবহৃত হয়! অগুরু অতিশয় সৌগন্ধযুক্ত। ইহা মাথাধরা, স্নায়বিক দৌৰ্ব্বল্য, পক্ষা- 
ঘাত ও বমন নিবারণ করে। ইহার কাথ জরে পিপাসা দূর করে। অগুরু তৈল 
সৌগন্ধযুক্ত, ইহা ওুষধঙ্কপে ব্যবহৃত হয়। ইহার কাটের গুঁড়া লাগাইলে কাপড়ে 
পোকা ধরে না।. অগুরু ১০-৬* গ্রেণ মাত্ৰায় ব্যবহার করিলে বলকারক শুঁধধের কাজ 
করে। সংস্কৃত বৈদ্যগণের মতে, অগ্তরু উগ্র, বমন নিবারক, নাসিকা, কর্ণ ও চক্ষুরোগ 
নাশক । সুশ্ৰুত বলেন যে, অগুরু, গুগ্‌ গুল, ধনে, যব, শ্বেত সবিষা, নিশ্বপত্ৰ, এইগুলি 
মিশাইয়| মণ্ডের মত প্রস্তুত করিয়া! লাগাইলে ক্ষত আরাম হয়। অগুরুর ধূম বেদনা 
নিবারক, ক্ষত স্থানে লাগাইলে ক্ষত শীঘ্র মাবিয়। উঠে। 
কফের বেদনা ও শিবোরোগে ব্রাণ্ডির সহিত অগুরুর প্রলেপ দিলে বিশেষ ফল হয় 
( Met. Med. Ind,, ii, 535 ) । 


৯০৯৬ 


Glossary $-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


কান্ঠ--উত্তেজক, উদযাখ্থান নাশক, বসায়ন, কামোদ্দীপক, সন্কোচক, উদরাময়ে 
বমিতে উপকারী, সর্প দংশনে ব্যবহৃত হয়। 


মন্তব্য :_ এদেশে অতি প্রাচীন কাল হইতে অনুলেপনর অন্য এবং খধধার্থে অগুরু ব্যবহৃত 
হইয়া আমিতেছে। পূৰ্ব্বাপৱই যে ইহা মূল্যবান এবং দুর্লভ ছিল_-সেকথ। অগুরুর 
‘রাজাহু” নাম হইতেই বুঝ। যায় । “ক্রিমিজম্ঠ ও ‘ক্ৰিমজঞ্কম’---এই নাম হইতেই ইহা 
স্বতঃই প্রমাণিত হয় যে ক্রিমিতে ইহার জন্ম ও ক্রিমি কর্তৃক ভক্ষিত। চরকের স্থত্রস্থানের 
ওয় অধ্যায়ে শিরোবেদনাহর এবং শীতহব প্রলেপে অগুরুর উল্লেখ দৃষ্ট হয়। চরকোক্ত 
শীতৰতু চধ্যায়ে অপ্তরু অস্থলেপনের উপদেশ দেওয়া হইয়াছে । স্মুশ্ৰুত ব্ৰণধূপন দ্রব্যের 
মধ্যে অগুরু পাঠ করিয়াছেন (হু ৬ অঃ)। অগুরুর তৈল পীতবর্ণ। ইহা ও অগুরুব 
সুগন্ধি । ভাবগ্রকাশকার বলেন যে, অগুরু তৈলের গুণ রুষ্ণাগুরুর তুল্য--“অগ্ুরুপ্রভবঃ 
নেহঃ কৃষ্ণাগুরুদমে। মতঃ” | উত্তম অগুরু কাষ্ঠ জলের সহিত ঘর্ষণ করিয়া গাত্রে মাখিলে 

বর্ণ উজ্জল হয়। এইজন্য ইহার আব একটী নাম ‘বৰ্ণ প্ৰসাদন’ । 


‘Fig.—Roy'e, গ1]., £ 36, Fig I; Roxb & Coleb, in Trans. Lin, Soc., xxi, 
t. 21; Kirtikar & Basu, Ind. Med. Pl., t. 836B. 


Ref —F. B. [,, ৮, 199; চু, 11 922 }, B. P., ii, 902; Dymock, 181, 217. 





513. Aquilaria agallocha Roxb. ( অগুরু ) 
১৪২১ 


XC. ELAEAGNACEAE. 
Genus—ELAEAGNUS Linn. 
514. E. latifolia Linn. (গুয়ারা ) 


ভাষানুসারী নাম :__ গুয়ারা--বাংলা; কুঞ্চি, ঘিওয়াইন--হিন্দি; আহ্,ল--বোদ্ে ; 
মীজহান্লা__কৃমাঘুন ; কুলারি__তামিল ; কায়ালামপুতাল্লি-_মালয়। 
জন্মস্থান £_ উত্তর ও পূর্ববঙ্গ; চট্টগ্রাম, কৃমাষুন, সিকিম, ভূটান, খাসিয়। পাহাড় ও কুমিল্লা । 


বর্ণনা ২--ইতন্তত: বিক্ষিপ্ত গুল্মজাতীয় উদ্ভিদ। কখন কথন কাণ্ডের ব্যাস ৬ ইঞ্চি হয়। 
ইহাতে কাটা আছে। পত্র ৪-৫ ইঞ্চি, পাতলা ও চামড়ার ন্যায় শক্ত, পত্রের অগ্রভাগ 
মোটা কিনা সরু, পত্রের নিম্নভাগ শ্বেতবর্ণ অথব| ফিকে লালবর্ণ। কৌটা 3 উ ইঞ্চি। 
ফুল অনেক হয়। ফল, -১২ ইঞ্চি লঙ্থ। ও শণাসযুক্ত। Dr. Roxbur৪h. বলেন 
যে, ইহার ফুল শ্বেতবর্ণ এবং ফিকে পীতবর্ণ, সম্ভবতঃ পরিবর্তনশীল। শীতকালে ফুল 
হয়, সীষ্মকালে ফল পাকে | 


ব্যবহার্য অংশ £--ফুল ও ফল। 


মূলগ্রস্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :_.ইহার ফুল ধারক ও হৃদ্থঙ্থের উপর ক্রিয়াশীল স্লিয়া 
সিন্ধুদেশে ব্যবহৃত হয় ( Stewart )| Dr. Grilfith বলেন ইহার ফল ধারক ও 
উগ্র বলিয়া কাশ্মীরে ব্যবহৃত হয়। আফগানিস্থানের দরিদ্র অধিবাসীরা ইহার ফল 
খাইয়া থাকে। ফুল পাঞ্জাব ও সিদ্ধুদেশে উত্তেজক ও ধারক ওুষ্ধরূপে ব্যবহৃত হয়। 


Glossary 2 সংক্ষিপ্ত গুণপরিচয় £_ 
ফুল-_হৃংপিণ্ডের রোগের পক্ষে উপকারী, সঙ্কোচক। 
ফল--সক্কোচক। 


Fig :—Brand. For. Fl, 390, ৮৮ 467 Wight, Ic. t. 1856. 
Ref :—F.B.L, v. 202; Roxb ; F., L, i, 440}; 8. P. ii, 908, 


১৪২৯ 


তে "| 


৮৮ 


ইভ 





514, FElaeagnus latifolia Linn. (যাৱ! ) 


XCI. LORANTHACEAE. 
Genus—-LORANTHUS Linn. 
515. L. globusus Roxb. €€ছোটমান্দ : 


শাষানুসারী নাম £_ছোটমান্দা--বাংলা। 

জন্মস্থান ৪-_সমগ্র বঙ্গদেশঃ কাহাড ও খাসিয়। পাহাড়ে জন্মে! ভগ ৭, হাওড়া জেলার বহু 
গাছের উপর দেখা যায়। আধুনিক নামকরণান্সারে ইহ'কে এক্ষণে Macrosolem 
cochin-chinensis { Lour ) Var. Teigh. বল! বিপেয় । 


বৰ্ণন|--ইহ। একপ্রকার পরগাছা, অনেক গাছের শাখায় জন্য. * ৷ লোমযুক্ত। ফুল সূক্ষ্ম 
লোমযুক্ত; সবুজের আভাযুক্ত, লেবু রং বিশিষ্ট। পুষ্পনও উ-ই ই লঙ্কা পুষ্পনল 
লম্বা, চেপ্টা, সরু, লগ্ধাকৃতি ও লালবর্ণ। ফল গোলাকার । Dr. Kurz ও Clarke 
বলেন যে, পুষ্পনল সবুজের আভাযুক্ত লেবু রং বিশিষ্ট, ইহাতে পীঙের দাগ আছে। 


ডিসেম্বর ইহতে মার্চ মাস অবধি ফুল ও মাচ্চ” হইতে এপ্রিল পর্য্যন্ত ফল হয়। 
ব্যবহাৰ্য অংশ £_ ত্বক । 


১০২৩ 


মূলগ্রন্থাংশের ওবধার্থে ব্যবহার :_ইহার ছাল ক্ষতে ও খতু সম্বন্ধীয় পীড়ায় হিতকর। 
ইহা ক্ষয়কাস, হাপানি ও মন্তিবিকৃতি রোগে ব্যবহৃত হর। ইহার ছাল রংএর 
কাধ্যে ব্যবহৃত হয়। 

Fig :—Blume, Fl. Jav., t. 17; 006৫6, Hort. Mal,x, t. 5. 

Ref ১, B. L, ৬, 220; Roxb., F.L, i, 550; B. P. ii, 912; Prain, HB. চাদ 
271. 





515. Loranthus globusus Roxb. ( ছোটমান্দ৷ ) 


516. L. longiflorus Desv. ( বড়মান্দ| ) 
Dendrophthoe falcata (Linn. {, Etting. 
ভাষানুসারী নাম £--ভাও৷---সংস্কৃত; বড়মান্দা_-বাংলা ; বাগ হিন্দি; ভাণ্ডো--গুজৱাট ; 
বাণ্ডা__পাপ্তাব; পুল্ুরি-_তামিল ; বাডানিক!-__তেলেণ্ড 
জন্মস্থান ২__সমগ্র বঙ্গদেশ ও আসামে অনেক দেখা যায়। 
ৰ্্ণন! £--বোপযুক্ত পরগাছা, শাখা মস্থণ এবং ফিকে ধূদরবর্ণ। পত্র ৩-১০ ইঞ্চি লা এবং 
২-৫ ইঞ্চি চণ্ডা। সব পাতা সমান নছে। বোটা শক্ত, &-$ ইঞ্চি। পুষ্পদণ্ড ১-৪ 
ইঞ্চি, এক একটি হয়, মোটা ও নরম লোমযুক্ত। ফুল গাঢ় লালবর্ণ ৰকিদ্বা লাল ও 


১০২৪ 


সবুজ মিশ্রিত। ফল ২ ইঞ্চি, মহুণ | ডিসেম্বর হইতে মার্চ” অবধি ফুল, এবং মাচ্চ 
হইতে এপ্রিল মাসে ফল হয়। যখন ফুল হয় তখন গাছে প্রায়ই পাতা থাকে না। 

ব্যবহার্য অংশ :---তক্‌। 

চুকওদ্ছাংশের ওঘধার্থে ব্যবহার :--ইহার ছাল হ্ষতে ও খতু সম্বন্ধীয় পীড়ায় হিতকর। 
ইহা ক্ষয়কাস, হাঁপানি ও মণ্ডিষ্কবিকুতি রোগে ব্যবহৃত হয়। ইহার ছাল রং এর কার্যে 
ব্যবহৃত হয় ( Forest Flora, Kanjilal ) 

Gl০৪৪ry $£-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
ছাঁল-_সক্কোচক, নিদ্রাকারক, আঘাত এবং খতুসম্বধীয় পীড়ায়, শ্বাসকষ্টে উপকায়ী। 
পান সুপারির পরিবর্তে ব্যবহৃত হয়। 


Fig :— Wight, 16, t. 302 3 Rexb., Cor. 015 t. 139. 
Ref.—F. B.I, ৮, 214 2 Roxb., চা, ][,, }, 548; F. I, ii, 185. 


111 
ত | | | 


| / 0 
৷} 
ত ২ 


11641) 
() 
ত £ 
১১ KE 














516. Lotanthins longiflorus Desv. ( বড়মান্দা ) 


XCII. SANTALACEAE. 
Genus—SANTALUM Linn. 
517. 5. album Linn. ( চন্দন ) 
জাঁযানুসারী নাম £_চন্দন--সংস্কৃত ; চন্দন_বাংল1) চন্দন-_হিন্দি ; চন্দন--মহায়াষ্টৰ; 


১০২৫ 
১২৯ 


জীগদ্ধ-_কৰ্ণাট ; হুখড়_গুজরাট ; সদ্দল সফেদ্‌- ফ্রান্স ; সন্দলে অৰীয়দ্__আরব ; 
চন্দন- দ্রাবিড় ; গন্ধপুচেকা, চন্দন__তেলেগু ; সনুল-_সিংভূম । 


জ্ৰীখণ্ডং চন্দনং প্রোক্তং মহাৰ্হং শ্বেতচন্দনম্‌ ৷ 
গোনীৰ্যং তিলপর্ণঞ্চ মজল্যং মলয়োক্তবম্‌ ॥ 

গন্ধরাজং সুগন্ধঞ্চ সৰ্পাবাসঞ্চ শীতলম্‌ । 

গন্ধাঢ্যং গন্ধসারঞ্চ ভদ্ৰতীৰ্ভোগীবল্লভম্‌ ৷ 

শীতগন্ধে| মলয়জং পাবনঞ্চাজভূহবয়ম্‌ ॥ 

খ্ৰীথণ্ডং কটুতিক্তশীতলগুণং স্বাদে কষায়ং কিয়ৎ 
পিত্তজ্রান্তিবমিজ্রক্রিমিতৃষাসম্তাপশান্তিপ্রদম্‌ । 

ৰৃস্বাং বক্ত রল্জা পহুং প্রতনুতে কান্তিং তনোদে হিনাং 
লিপ্তং সুশ্তমলোজসিদ্ধ,রমদারস্তা দিসংরস্ভদম্‌ ৷৷ 
শ্ৰেষ্ঠ কটোরকৰ্পরোপকলিতং সুগন্ধি সদেগীরবং 
ছেদে রক্তময়ং তথ| চ বিমলং পীতঞ্চ যদ্ঘৰ্ষণে। 
স্বাদে তিক্তকটুঃ স্থগন্ধবহুলং শীতং যদয্পং গুণে 
ক্ষীণঞ্চাদ্ৰ'গুণাশ্বিতং তু কথিতং তচ্চন্দনং মধ্যমম্‌ ॥ 
চন্দনং দ্বিবিধং প্রোক্তং ব্ট্রেস্থরূড়িসংজ্ঞকম্‌। 

বেষ্টং তু সাৰ্দ্ৰ বিচ্ছেদং স্বয়ং শুক্ষং তু সুক্তড়ি ॥ 
মলয়া দ্ৰিসমীপলস্থাঃ পৰ্বতা: বেট্টসংজ্ঞকাঃ । 

তজ্জাতং চন্দনং যত্ত, বেট্রবাচ্যং কচিস্মতে ॥ 
কেউ্রচন্দনমতীব শীতলং দাহপিত্তশমনং জরাপহম্‌। 
ছর্দি মোহতৃষিকুষ্ঠতৈমিরোৌণুকাসরক্তশমনং চ তিক্তকম্‌ ॥ 
সুক্কড়িচন্দনং তিক্তং কৃচ্ছ পিত্তাঅদাহনুতৎ ৷ 
শৈত্যস্থগন্ধদং চার্দরং শুদ্ধং লেপে তদস্থাথ৷ ॥ 
নাতিপীতং কৈরাতং শবরঞ্চন্দনং সুগন্ধম্‌ । 

বন্ঞ্ গন্ধকান্ঠং কিরাতকান্তঞ্চ শৈলগন্ধং চ। 
কৈরাতমুষ্ণং কটুশীতলঞ্চ শ্লে্মানিলস্ম্ৰমপিত্ৃহারি ৷ 
বিস্ফোটপামাদিকনাশনঞ্চ তৃষ্ণাপহং তাপবিমোহনাশি ॥ 
পীতগন্ধং তু কালীয়ং পীতকং মাধবপ্ৰিয়ম্‌ ৷ 
কালীকয়ং পীতকান্ঠং বৰ্বরং পীতচন্দনম্‌ ৷৷ 

পাতঞ্চ শীতলং তিক্রুং কুণ্ঠশ্লেগ্মানিলাপহম্‌ ৷ 
কণ্ডুবিচচিকাদ দ্রে-ক্রিমিহ্ৃৎকা স্তিদং পরম্‌ ৷৷ 
বর্বরোখং বৰ্বরকং শ্বেতবৰ্বরকং তথা! 

শীতং সুগন্ধি পিত্তারি সুরভি চেতি সপ্তধ| ৷ 


১০২৬ 


বর্বরং শীতলং তিক্তং কফমারুতপিম্তজিও। 
কুষ্ঠকগু-ব্রণান্‌ হস্তি বিশেষাদ্রক্তদোষজিও ॥ 
হরিচন্দনং সুরাহ হরিগন্ধতিজ্ৰ চন্দনং দিব্যম্‌। 
দিবিজঞ্চ মহাগন্ধং নদ্দনজং লোহিতঞ্চ নবসংজ্ঞম্‌ ।। 
হুরিচন্দনং তু দিব্যং তিক্তহিমং তদিহ দু্ল'ভং মনুজৈঃ। 
পিত্তাটোপবিলোপি চন্দনবচ্ছ মশোষমান্দ্যতাপহরম্‌ ॥ 
রাজনিঘণ্টঃ। চন্দনাদিবৰগঃ। 
নামপর্খায় £--ঠীখণ্ড, চন্দন, মহাহ, শ্বেতচন্দন, গোশীর্ষ, তিলপৰ্ণ, মঙ্গল্য, মলয়োন্তব, 
গন্ধরাজ, সুগন্ধ, সর্পাবান, শীতল, গন্ধাঢ্য, গন্ধসাব, ভত্রপ্রী, ভোগিবল্লভ, শীতগন্ধ, 
মলয়জ-_-এই আঠারটি চন্দনের নাম । 
যে চন্দন কোটরযুক্ত, গ্রন্থিযুক্ত, দহে শ্বেতবর্ণ, ছেদন করিলে রক্তবর্ণ, ঘর্ণ করিলে 
পীতবর্ণ হয়, আস্বাদে তিক্ত কটু, গন্ধবহুল, সেই চন্দন শ্রেষ্ঠ। যে চন্দন শীতল, 
যেগুলি অল্প গুণ সম্পন্ন এবং, যেগুলি শ্রেষ্ঠ চন্দনের অৰ্দ্ধেক গুণ সম্পন্ন তাহকে মধ্যম 
চন্দন বলে। চন্দন দুই প্রকার-_বেট এবং স্থকড়ি। জীবিত চন্দনবৃক্ষ ছেদন করিয়া 
যে চন্দন সংগ্রহ হয় তাহাকে বেট এবং স্বয়ংশুদ্ধ শ্বেত চন্দন বৃক্ষের সারকাষ্টকে 
সুন্ধড়ি বে! কেহ কেহ বলেন মলঘ্াজ্রি সমীপস্থ পর্বতমালাব নাম বেষ্ট। ও 
সমস্ত পর্বতজাত শ্বেতচন্দন বেষ্ট নামে প্রসিদ্ধ। কৈরাতনামে আর এক প্রকার চন্দন 
আছে নাতিপীত, কৈরাত, শবর, চন্দন, সুগন্ধ, বন্ধ, গন্ধকাষ্ট, কিবাতকাস্ত, শৈলগন্ধ 
তাহার এইগুলি নাম। অন্য আর এক প্রকার চন্দন আছে তাহার নাম_ পীতগন্ধ, 
কালীয়, পীতক, মাধবপ্রিয়, কালীয়ক, পীতকাষ্ট, বর্বর, পীতচন্দন। বর্বর নামে আর 
এক প্রকার চন্দন আছে তাহার নাম বর্বরোথ, বর্বরক, শ্বেতবর্বরক, শীত, স্থগন্ধি, 
পিত্বারি এবং স্থুরভি--এই ৭টি । হরিচন্দন নামে আর একপ্রকার চন্দন আছে তাহার 
নাম-_হরিচন্দন, সুরাহ হরিগন্ধ, ইন্দরচন্দন, দিব্য, দিবিজ, মহাগন্ধ, নন্দনজ, লোহিত 
এই নয়টি। 
গুণপর্ধায় £__শ্রীগ্ড-_কটুতিক্তরস: শীতবীর্ধ, বিপাকে কিঞ্চিৎ কধায় বস। পিত্বদদষ, ভ্রান্তি, 
বমি, জ্বর, ক্রিমি, তৃষ্ণ৷ এবং সম্তাপের শান্তিকর। বৃষ্য, মুধরোগ নাশক । মাখিলে 
দেহের কান্তি বৃদ্ধি করে। ইহার তৈল মর্দনে শ্লেমাধরা কলার উপর সঙ্কোচনীশক্তি 
প্রকাশ করিয়া থাকে । 
বেট্চন্দন_মতি শীতবীর্ধ, দাহ, পিত্ত, ও জ্থর নাশক । বমি, মোহ, তৃষ্ণা, কুষ্ঠ, চোখে 
অন্ধকার দেখা, ছিকা, এবং রুক্তদৌষ নাশক । ইহ! তিক্তরস ৷ 
সুন্ক'ড়চন্দন-_তিজ্ঞরস, মূতকুচ্দু, রক্তপিত্ত ও দাহল'শক | আল্র্ণবস্থায় শীতবীর্ষ, 
অতি সুগন্ধ ! শুদ্ধ চন্দন লেপনের জন্য ব্যবহৃত হয়। 
কৈরাতচন্দন-_উ্ণবীর্ধ, কটুরস, শীতল, গ্েম্সাও বামুনাশক, শ্রম ও পিত্তনাশকারক। 
বিশ্ফোট, পাম! প্রভৃতি চর্মরোগ নাশক, তৃষ্ণাহর এবং দাহনাশক ৷ 


১০২৭ 


সীতন্দন__শীতবীর্ধ, তিক্তরস, কুষ্ঠ, র্লেগ্না ও বাযুনাশক। ক বিচঠিকা, দাদ ও, 
ক্রিমি নাশক এবং কাস্তিগ্রদ | 

বর্ধবচন্দন-_শীতবীর্ধ, তিক্তরূস, কফ, বায়ু এবং পিত্ত নাশক | ক্রিমি, কণু ও ব্রণ নাশক, 
বিশেষতঃ রক্তদোষ নাশক | 

ছরিচন্দন-_দিবাগন্বযুক্ত। তিক্তরস, শীতবীর্ঘ। হুরিচন্দন অতি ছুলভ। পিত্তস্ফোটক 
নাশক, মুখরোগ, অগ্নিমান্দায এবং দাহ নাশক । 


জন্মস্থান £_-ক্ষিণভারত, মহীশূৰ, কোইস্থাটোর এবং সালেম হইতে মাছুর! পর্যন্ত স্থানে, 
নীলগিরি প্রদেশে এবং ২*** হইতে ৩*** ফুট উচ্চ, শুষ্ক এবং অন্ু্ববর স্থানে জন্মে । 


ৰৰ্ণন| :--চিরসবুজ, পত্রাচ্ছাদিত, স্থক্ষ্ম লোমযুক্ত, বৃক্ষ, ৩*-৪০ ফুট উচ্চ | ছাল গাঢ় ধৃসরবর্ণ 
অথব। প্রায় কৃষ্ণবৰ্ণ, খস্খসে, লম্বা ভাগে কাটা কাট। দাগ আছে। ভিতরের ছাল 
জালবর্ণ, কাষ্ঠ শক্ত ও তৈলময়। বাহিরের কাষ্ঠ শ্বেতবর্ণ ও গম্বশূন্য, ভিতবের কাষ্ঠ 
ধূসর বর্ণ ও অতিশয় সৌগন্বযুক্ত। পত্র ডিম্বাকৃতি, সরু ও লগ্বা। পত্রের বিস্তার ১২-২২ 
ইঞ্চি। বৌটা ই ইঞ্চি। ফুল ধূসরের আভাযুক্ত বেগুনে রং বিশিষ্ট। পুংকেশর ৪টি, 
উহা পাপড়ি বলিয়া ভ্রম হয় । ফল গোলাকার, ইহার ব্যাস ই ইঞ্চি। পাকা ফল 
কুষ্কবর্ণ, উপরের আবরণ শক্ত । সংস্কৃত লেখকগণের মতে চন্দন ছুই প্রকার--তীহারা 
কৃষ্ণবৰ্ণ ভিতরের কাষ্ঠকে পীতচন্দন ও হাল্কা কাষ্ঠকে প্রীখণ্ড ব| শ্বেতচন্দন বলেন। খ্রীঃ 
পূঃ ৫** শতাব্দীতে নিরুক্ত গ্রন্থে চন্দনের উল্লেখ আছে। রামায়ণ ও মহাভারতের 
অনেক স্থানে চন্দনের বৰ্ণন! দেখ ঘায়। চন্দনের মধ্যে শ্বেতচন্দনই উৎকৃষ্ট ও মূল্যবান । 
মলয় পর্বতের নিকট যে চন্দন গাছ হয় উহার নাম 'ভত্ৰজী’, ‘ভদ্রশ্রীমনয়জম্‌' | তেজস্বর 
ও উৰ্ব্বর| জমির চন্দন অপেক্ষা পাহাড়ের উপরকার কীকবধুক্ত মৃত্তিকার চন্দন গন্ধে 
উৎকৃষ্ট ও উহ! হইতে অধিক পরিমাণ তৈল উৎপন্ন হয়। চন্দন গাছ ৫* বৎসরের পূর্বে 
গক্ধত৷ প্রাপ্ত হয় না। শ্বেত চন্দনের আরও «টি নাম আছে--যথা, সুক্কড়ি, বর্ধর, 
তৈলপর্ণ, বেট ও গোশীর্ধ । ইহাদের কাঠ ও গাছ একই | কেবল উৎপত্তি স্থান ভেদে 
পৃথক পৃথক নাম হইয়াছে। 
চন্দনের পত্র চওড়া অপেক্ষা লম্বায় বৃহৎ। অগ্রভাগ মোটা । ফুল অনেক জন্মে, রক 
ফিকে পীতৰর্ণ, পরে বেগুনে রং বিশিষ্ট হয়। ফল গোল ও মস্থণ, পাঁকিলে কৃষ্ণবৰ্ণ 
ধারণ করে। ইহার পত্র, ত্বক, ও ফুলে কোন প্রকার গন্ধ নাই। মহীশৃর দেশে বহু 
চন্দন গাছ জন্মে। চন্দন গাছের কাণ্ড অপেক্ষা মূলে অধিক তৈল থাকে । চন্দন 
ভারতের ভিন্ন তির স্থানে ও ইউরোপে প্রেরিত হয়। একমন চন্দন কাষ্ঠ হইতে অৰ্দ্ধ 
পোয়া হইতে একপোরা তৈল পাওয়! যায়। চন্দন হইতে চুয়| তৈয়ারী হয়। 
উড়িয়া দেশে চুয়া পানেম্ব সহিত ব্যবহার করে। নব্য Botaniতt গণ শ্বেতচন্দনের 
উপরের শ্বেত কাষ্ঠকে শ্বেতচন্দন এবং ভিতরের পীতাভ কাষ্ঠকে গীতচন্দন নামে অভিহিত 
করেন। আমন! যে যক্রচন্দন ব্যবহার করি উহ! ধর্বস্তরি নিঘণ্ট, মতে কুচন্দন,ও 


১০২৮ 


এ হার ল্যাটিন নাম Adenanthera pavonina, Linn; এই গাছ Leguminosae 
Family ভুক্ত। উহার বাংলা নাম রঞ্জস এবং ইহা পূৰ্ব্বে বস্ত্ৰাদি রঞ্জন কাৰে ব্যবহৃত 
হইত। এক্ষণে উহা! অঙুলেপনে ব্যবহৃত হয়। আসল ব্ুক্তচন্দনের ল্যাটিন নাম 
Pterocarpus santalinus Linn. এই গাছও Leguminosae family 
ভুক্ত। ইহা দক্ষিণ ভারতে কুড্ডাপ! ও উত্তর আর্কটে প্ৰধানতঃ দেখা যায়। শিবপুর 
বোটানিক্‌ গার্ডেনে এই ত্ৰিবিধ গাছই রোপণ করা আছে। বর্ষা হইতে শীতকাল পর্বস্ 
ফুল ও পরে ফল হয়। 


ব্যবহাধ অংশ £--কাষ্ঠ ও পরিক্রত তৈল। মাত্রা ২-১ আনা ; তৈল ৫-১৫ ফোটা । 


বৈদ্যকে চন্দনের ব্যবহার ৷ 


চরক _(১) রক্তপিত্তে শ্বেতচন্দন_উশীরাদি প্রত্যেক বস্তুই সমভাগ, শ্বেতচন্দন, শর্করা রোগে 
পেষণও তগুলোদকে আগুত করিয়া পান করিলে বক্তপিত্ত প্রশমিত হয় (চিঃ ৪ অঃ )। 
(২) রক্তার্শে শ্বেতচনান--শুঠ ও শ্বেত চন্দনের ক্কাথ পান করিলে অর্শেরোগীর সিদ্ধ 
বুক্তন।ব [নিবৃত্তি পায় (চি: » অ:)। (৩) হিন্কায় শ্বেতচন্দন--জীহুষ্ধে স্বঃ শ্বেত- 
চন্দনের নস্ত লইলে হিক্কা প্রশমিত হইতে পারে (চিঃ ২ অঃ: )। (৪) বমনে পীত- 
চন্দন_-আমলকীর রসে স্থপিষ্ট পীতচন্দন পান কৰিলে বমন নিবৃত্তি পায় ( চিঃ ২৩ অঃ ) 
(৫) রক্তাতিসারে শ্বেতচন্দন--স্পিষ্ট শ্বেতচন্দন শর্করা ও মধুসহ তণ্ডুলোদক মিশ্রিত 
করিয়া পান করিলে, তৃষ্ণা, দাহ, প্রমেহ এবং রক্তাতিসাঝ হইতে মুক্ত হওয়| যায় (চিঃ 
১০ অঃ)। 

সুশ্ৰুত :_(১) আৰ্ত্তবদোষে শ্বেত ন্দন__খতুকালে শ্রুত বৃক্ত দু্গন্ধি পূ'যতুল্য কিছব| মন্দার 
মত হইলে, শ্বেতচন্দন কিম্ব৷ গোশীৰ্ষ শ্বেতচন্দনের ক্কাথ পান করাইবে (শো: ২ অঃ )। 
(২) শুক্রমেহে শ্বেতচন্দন--ধাহার শুক্রমেহ হইয়াছে তাহাকে অৰ্জ্জুনত্বকৃ ও 
শ্বেতচনানের ক্কাথ পান করাইবে ( চিঃ ১১ অ:)। (৩) অঙ্জিষ্ঠামেহে স্বেতচন্দন__ 
বাহার মঞ্ধিঠা মেহ আছে তাহাকে মঞ্জিষ্ঠা ও স্বেতচন্দনের ক্কাথ পান করিতে দিবে 
(চিঃ ১১ অঃ)। 

ভাৰপ্ৰকাশ--মুত্ৰাঘাতেশ্বেতচন্দন :--শৃতশীত দুগ্ধ ও অম্নমাত্ৰ ভোজন করিয়া, স্থপিষ্ 
শ্বেতচন্দন ও শর্করা তগুলোদকের সহিত পান, উঞ্ণবাতাখ্য মৃত্রাঘাতে প্রশস্ত 
(মূত্ৰাঘাত চিঃ) । 

বজসেন £--(১) মসুরিকায় স্বেতন্দন_মস্থরিকার প্রারম্ধে হৃপিষ্ট শ্বেতচন্দন হেলেঞ্চার 
বসের সহিত মিশ্রিত করিয়া সেবন করিবে (মস্থরিকা চিঃ)! (২) শিশুর নাভি- 
পাকে শ্বেতচন্দন-_ শিশুর নাভিপাকে, শ্বেতচন্দন চুর্ণদ্বারা নাভি পূরণ করিলে ক্ষত 
পূরিয়া উঠে ( বালক্মেগাধিকার ) ৷ 


১০২৯ 


মুলগ্রন্থাংণের ওঁষধাৰ্থে ব্যবহার ঃ--সংস্কৃত বৈদ্যেরা চন্দনকে তিক্ত, শাস্তির, ধাঁরক ও ' 
পৈত্তিক জরে ছিতকর বলিয়া বর্ণনা করিয়াছেন। চন্দন হিন্দুদের সকল রকম পূজায় 
ব্যবহৃত হয়। অবস্থাপন্ন লোকে শবদাহ কার্ধে চন্দন কাষ্ট ব্যবহার করেন। Mukhzan 
লেখক, চন্দনকে জিঙ্কর, জরনাশক, বলকারক বলিয়া বর্ণনা করিয়াছেন। তিনি 
পৈত্তিক স্বরে ইহার শ্বেতবর্ণ আরক ব্যবহার করিতে উপদেশ দিয়াছেন। Ainslie 
বলেন যে, পিষ্ট চন্দন দুগ্ধ মিশ্রিত করিয়া পান করিলে গণোরিয়া আরাম হয়। 
Dr. RumPhius বলেন যে, আঙ্বোয়ানায় ইহ! গণোরিয়। রোগে ব্যবহৃত হয়। 
কঙ্কন দেশে চন্দনের তৈল, লবঙ্গ, বংশলোচনের সহিত পান করিলে গণোরিয়া আরাম 
হয়। কোন স্থানে ফোস্ক! হইলে লেবুর রস, চন্দন তৈল ও কপূর একত্রে মিশাইয়। 
ফোক্কার উপর লাগাইলে উহার প্রদাহ কমিয়াযায়। অবিরাম জরে চন্দন জ্বরের 
প্রকোপ কমাইয়া__হদ্যস্ত্ের মুছুত। আনয়ন করে। চন্দনের তৈল ৩*-৪* মিনিম্‌ 
দিবসে ৩ বার সেবন করিলে গণোবিয়া আরাম হয়। Dr. Anders0n বলেন ইহ! 
একটি নির্দোষ ওুষধষ। বেশী মাত্রায় সেবন করিলে ৪৮ ঘণ্টার মধ্যে রোগের উপশম 
হয়। ইহা কাবাবচিনি অপেক্ষা অধিক গুণশালী। গত ৫ বৎসর তিনি এই ধঁষধ 
দিয়। অনেক রোগীকে আরোগ্য করিয়াছেন। চন্দন কাষ্ঠের মধ্যস্থলের কাষ্ঠ ও 
শিকড় হইতে চন্দন তৈল প্রস্তুত হয়। চন্দন ধারকণ পিত্বপ্রকোপে, বমনে, স্বরে, 
পিপাদায় এবং শরীর উত্তপ্ত হইলে ইহ! ব্যবহৃত হয়। 
চন্দন কাষ্ঠের পেষিত জল, চিনি, মধু ও তগুলোদক একত্রে সেবন করিলে রক্ত আমাশয়, 
পিপাসা, এবং শরীরের উত্তাপ দূর হয়| 
অনেকে মনে করেন চন্দনের তৈলে গর্ভনবোধের শক্তি আছে। চন্দনের তৈরুধারক, 
মৃকর ও কফ নিঃসারক। ইহার তৈল দারুচিনি ও বংশলোচনের সহিত পান করিলে 
গণোরিয়া, কাস, মৃত্রাশয় ও বৃক প্রদাহ আরাম হয়। চন্দনের প্রলেপ দিলে অনেক 
সময় ফোড়া ফাটিয়। যায় ও প্রদাহ আরাম হয়। 


Glossary সংক্ষিপ্ত 


কাণ্ঠ--জলের সহিত মিশাইয়া প্রলেপ প্রস্তুত করিয়া মাথায় যন্ত্রণায় ত্র্মতালুতে দিলে 
উপকার হয়। জরে এবং কোনস্থানের যক্ত্রণায়, চৰ্ম্মরোগে ব্যবহৃত হয়। ইহা ঘর্শ 
কারক। 


তৈল--মূত্ৰমেহে উপকারী । গণোরিয়া, প্রস্রাবের যন্ত্রণায় উপকারী । 


মন্তব্য :_-চরক, বর্ণা, কণুগ্ন, বিষ, তৃষ্নি গ্রহণ, দাহ প্রশমন ও অঙগমর্দ প্রশমন বর্গে চন্দন পাঠ 
' করিয়াছেন। সুশ্ৰুত লালসারাদি পটোলাদি, সারিবাদি, প্রিয়ঙ্গাদি ও গুড়চ্যাদিবর্গে 


১০৩৩ 


চন্দন ও কুচন্দন পাঠ করিয়াছেন। কালীরক সালসারাদিবর্গে পঠিত হইয়াছে। 
টাকাকারগণ ফুচন্দন শব্দের অর্থ রক্তচন্দন লিখিয়াছেন। নুশ্রাত বহস্ছলে চন্দন ও 
কুচন্দন একত্র পাঠ করিয়াছেন । 

Fig.—Bentl & Trim., t. 292 ; Bedd., Fl. Sylv., t. 256, 

Ret.—F. B. 1৭ vv, 231; Roxb., F.I..i 442; B.P.,ii,914; Dymock, 
ili, 232, 





517. Santalum album Linn. (চন্দন ) 


XCIHHI EUPHORBIACEAE. 
Genus—ACALYPHA Linn. 
518. A. indica Linn. (মুক্তঝুরি ) 
ভাষালুসারী নাম £--মূক্তবুরি, মুক্তবর্ধী - বাংলা; কুগ্মি, খোকালি--হিন্দি; দাদ্রো_ 
গুজরাট; কুপ্পইমৈনি-তামিল; কুগ্লাইচেট,_তেলেগ্ডঃ খোকালি-_বোস্বে; 
কুগ্লাই--কানুপুত্ৰ  কুমামানি--মালয় । 
জন্মন্থান $_বঙ্গদেশ } রাস্তার ধারে, বাগানে ও পতিত জমিতে জন্মে । 
১০৩১ 


বৰ্ণন! $--বৰ্ষজীৰী, ১-৩ ফুট উচ্চ গুল্ম পত্র ১২-৩ ইঞ্চি, ডিম্বাকতি, বৃস্তদেশ ক্রমশঃ সরু। 
প্রাস্তভাগ করাতের ন্যায় কণ্তিত, পত্রে মহুণ লোম আছে, দেখিতে ফিকে সবুজবর্ণ। 
পাতার বেটা পাতা অপেক্ষা লম্বা ও নরম। ফুলের বৌটা ফুল অপেক্ষা ছোট ও 
সবৃজবর্ণ। পুংকেশর ৮টি, জ্ৰীকেশর এক একটি থাকে। ফল ক্ষুত্র, তিন অংশে 
বিভক্ত, অতি স্বক্মভাবে খাঁজ কাটা । বীজকোষ ছোট, একটি বীজবিশিষ্ট, বীজ 
গোলাকার, তীক্ষ ও মন্থণ। বৎসরে সকল সময়ে ফুল ও ফল হয়। এই গাছের আর 
একটি নাম ‘হরিতঞ্জ_রী’ । 


ব্যবহার্য অংশ :__সমগ্র গাছ। কোমল শাখা ও পদ্ম চূর্ণ ১-৩ আনা; পাতার বস-- 
অর্ধ চামচ; মূলের শীতকযায় (১ ভাগ ওুষধ, ৯ ভাগ জল) ১-২ কীচ্চা; কাথ--২-৬ 
তোলা ; অবিষ্ট (১ ভাগ খধধ, ৯ ভাগ স্পিরিট ) ৩০-৬* বিন্দু। 


মূলগ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার :--ইহার রস তৈলের সহিত মালিশ করিলে বাত এবং 
লিঙ্গে লাগাইলে লিঙ্গমণি প্রদাহ ও উহার স্ফোটক আরাম হয়। ইহার শিকড় 
গরম জলে বাটিয়া সেবন করিলে মৃদু বিরেচকের কার্ধ্য করে! ক্কাথ কর্ণ বেদনায় 
হিতকর। ইহার রস তিল তৈল দিয়া ব্যবহার করিলে প্ৰাদাহিক ফুলা ও অর্শ 
আরাম হয়। শুষ্ক পাতার গুড়া বালকদিগের ক্রিমি আরাম করে। পাতার দস 
ও কচি ডাল অল্প পরিমাণ নিত্ব তৈলের সহিত বাঁলকদিগের জিহ্বায় লাগাইলে 
দান্ত পরিষ্কার হইয়া থাকে। ইহার রস বালকদিগের একটি বমনকারক ওধ্ধ। 
ইপিকাকের গ্ঘায় ইহার পাক যন্ত্রের উপর ক্রিয়া আছে এবং ফুস্ফুসঘটিত আব বাহির 
করিবার ক্ষমতা আছে ( মাত্রা হেঁচা রস বালকের পক্ষে চা-চামচের এক চামচ )। == 
Dr. Ross বলেন ইহা সঙ্িত্রাবকারক এবুং ৫০0.683 এর তুল্য। তিনি বালকদিগের 
ফুস্ফুস প্রদাহে ইহ! ব্যবহার করিতে বলেন। ইহার আঠায় একখণ্ড বস্তুভিজাইয়া 
নাসিকারন্ধে প্রবেশ করাইলে নাক দিয়া রক্ত বাহির হইয়! মাথাধরা আরাম করে। 
ইহা হাপানি ও শ্বাসনালীর প্রদাহে বিশেষ হিতকর। মুক্তঝুরি ফুস্ফুস্‌ প্রদাহ, 
হাপানি ও নিউমোনিয়ার একটি মূল্যবান ওধধ। ইহার পত্র হরিল্রার সহিত মিশাইয়। 
খাইলে ক্রিমি নাশ হয় এবং পাচড়ায় প্রলেপ দিলে পাচড়া আরাম হয়। 
মুক্তবুরির রস তৈলে মাড়িয়া বাতে লাগাইলে বাত আরাম হয়। উপদংশ জনিত 
ক্ষতে পাতার প্রলেপ দিলে ক্ষত আরাম হয়। ইহা সর্পদংশনের যন্ত্রণা কমাইয়া 
দেয় ( Drury )। 
মুসলমান বৈন্যেরা উন্মাদ রোগের প্রথম অবস্থায় ইহা ব্যবহার করিতে বলেন। 
টাটকা রস ১ আউন্স এবং লবণ (Chloride ০£ 9০৭100) ৬ গ্রেণ একত্ৰ 
মিশাইয়া! প্রত্যহ প্রাতে ছুই নাকে প্রবেশ করাইয়া শীতল জলে স্নান করাইলে 
উন্মাদকত। সারিয়া যায়। তীহার! বলেন এই বধ দেওয়ায় মাথা হইতে শ্লেঘা 
বাহির হুইয়া রোগ আরামের পক্ষে বিশেষ স্থব্ধি| করিয়া দেয়। গাছের টাট গা 


১০৩২ 


২"১ আউন্স রস বমনকারক, কফনাশক ও ক্রিমিত্ব । মুক্তঝুরির বস বুহুনের সহিত 
শিশুপ্দগকে খাওয়াইলে উহাদের ক্রিমি পড়িয়া যায়। ইহার পাত! কণটিয়' প্রলেপ দিলে 
বিহু৷ প্রভৃতির দংশন জনিত বেদনা নিবৃত্ত পায় ' মুক্তব্ধা ফুস্ফুসের টিউবারকুলোশিস্‌, 
ঘুংড়িকাসিঃ শ্বাস ও শিশুর শ্বাদনালীর প্রদাহে হিতকর | 

019858:5 :-_-সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
গাছ ১--বমনকারক, শ্লেশ্ম। নিঃসারক, কাসি, নিউমোনিয়া ও শ্বাসে উপকারী । 
মূল :_-বিরেচক । 
পাতা :--ৰিরেচক, ছুলি এবং সর্পদংশনে উপকারী । 

মন্তব্য :_ মুকবর্ষীর ক্কাথ, ইপিকাকুয়ানা ও সেনেগার তুল্য নির্দোষ, ত্বরিত এৰং নিশ্চিত 
রেচক ও বামক। হঁহা মুস্ফুদ্গত শ্লেগার আব ( Pulmonary secretion ) বন্ধিত 
করে, কিন্ত জীবন যোনি গুযত্ের ( %1510%/6£ ) অবসাদ ঘটায় না। পাতার রস 
চণের সহিত মিশাইয়া বিবিধ চর্শবোগে লেপ দেওয়া হয়। মুক্তবর্ষীর পাতা বন্ধিয় 
মত করিয়। শিশুর গুহাদ্বারে প্রবেশ করাইলে সঞ্চিত মল নির্গত হইয়| যায়। 

* Fig.— Wight. lc., t, 877 ; Rheede, Hort. Mal. x. t. 81; Kirtikar & 
Basu. Ind. Med. 0]. t, 874. 


Ref.—TF. B. I, v, 416); Roxb., F. L, iii, 675; B. P., ii, 948; Watt, 
li, Pt. 2, 615 ; Dymock., iii, 291 ; Piain, H. H., 276. 











৷ ৰ্‌ AS 6২২৬, 





LS NAN 
| ৷ 
{৷ ১ ৰব 
| 


/ 
7 ণ্চূদ-->>=/ স্‌ 
১১৫ ত 


518. “Acalypha indica Linn. (মুক্তকুরি ) 








১০৩৩ 
১৩০৮ 


Genus—ALEURITES Linn. 


519. A. moluccana Willd. (আখরোট ) 


ভাবানুসারী নাম ;--অক্ষোট--সংস্কৃত; আখরোট-_বাংলা) খরোটনাসপাতী, আখরোট-- 
হিন্দি; আখরোটুকোট্টাই__তামিল ; নাট,আখরোট,ভিট্র-_তেলেগু। 


অক্ষোটঃ পাবতীয়শ্চ ফলজেছো। গুড়াশয়ঃ। 
কীরেষ্টঃ কন্দরালম্চ মধুমজ্জ। বৃহচ্ছদঃ ৷৷ 
অক্ষোটে। মধুরে। বল্যো নিদ্ধোষো৷ বাতপিত্তজিৎ । 
রক্তদোষপ্রশমনঃ শীতলঃ কফকোপনঃ ৷৷ 
রাজনিঘণ্ট,ঃ। আম্লোদিবৰ্গ: । 


নামপৰ্যায় £--অক্ষোট, পাৰ্বতীয়, ফলগ্সেহ, গুড়াশয়, কীরেষ্ট, কন্দরাল, মধুমজ্জা ও বৃহচ্ছদ 
এইগুলি নাম। 


গুণপৰ্যায় £_অক্ষোট,_মধুর-রস, বলকাবক, বিপাকে পিঞ্ধৱস, উষ্ণবীধ্য, বাতপিত নাশক, 
বক্তদোষগ্রশমক, শীতল, কফৰু দ্ধকারক। 


জন্মস্থান £--ভারঙত্রে অনেক স্থানে দেখা যায়। বঙ্গদেশের বাগানে রোপন করে। ইহার 
আদিম জন্মস্থান পাপুয়া দ্বীপে । শিবপুর বোটানিক্‌ গার্ডেনে আছে। 


বৰ্গন| :--চির সবুজ পত্রাচ্ছাদিত বৃক্ষ, ৪০-৬* ফুট উচ্চ হয়। ইহা এক্ষণে উষ্ণঞ্ন ও 
নাতিশীতে ক প্রদেশে চাষ হইতেছে। পত্র ডিছ্বারতি অথবা ভ্রিকো পাকার, ৪-১২ ইঞ্চি 
লম্বা, ফুল শ্বেতবর্ণ, বহির্ধ্বাস মাখনের ন্যায় কোমল। ফুলের পাপড়ি ৫টি, & ইঞ্চি 
লঙ্গা। ফলের ব্যাস ২-২ই ইঞ্চি। বীজ অতিশয় তৈলময়। বসস্তকালে ফুল ও 
পরে ফল হয়। 


ব্যবহার্য অংশ ₹_তৈল। 


মূলগ্রন্থাংশের ওবধার্থে ব্যবহার £__-আখরোট বীজের তৈল মৃতু বিরেচক। ইহা প্রায় 
রেড়ির তৈলের সমান, কিন্তু গন্ধ ও স্বাদে রেড়ির তৈল অপেক্ষা উত্তম ( Dymock, 
iii, 279 )। সিংহলে ইহাকে [5901 তৈল বলে। ভারতবর্ষে ইহার তৈল ক্ষতে 
মালিশ রূপে ব্যবহৃত হয়। 


Glossary : সংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 
বীজের তৈল-_বিরেচক, এরগুতৈলের পরিবর্তে ব্যবস্তত হয়। 
১০৩৪ 


Fig.—Kirtikar & Basu, Ind. Med. 0]. ৮869. 
Ref—F. B. I, v, 384; Roxb. F. 1, iii, 629; B. P., ii 942 ; Prain, 
H. H., 275. 


l/s. 
২ YD 
bean 
নং 
$) ৭১, 








519. Aleurites 10010008078, Willd. (আখরোট ) 


520. A. fordii Hemsl (টাঙ্গআইল বা টাঙ্গতগ ) 
ভাঘান,সারী নাম :--টাঙ্গতৈল--বাংলা ৷ 


জন্মস্থান :--আদি বাদস্থান চীন ও জাপান, চীনের নেকৌ বন্দর হইতে বহু পরিমাণে এই 
টাঙ্গৰীজ ও তৈল ইউরোপে রপ্তানি হয়। শিবপুর বোটানিক্‌ গার্ডেনে আছে। 


বর্ণনা :--মাকারি গাছ, পত্রদণ্ডের উভয়'দকে পর্যায়ক্রমে পত্ৰ জন্মে, পত্র অনেকটা 
হৃংপিণ্ডাকৃতি। শীতের পরে ঝরিয্না পড়ে। ফুল একলিঙ্গ বিশিষ্ট, বছিব্বীস ২-৩টি, 
পাপড়ি ৫টি, পুংকেশর ৪-২০টি। ফুল দেখিতে আপেলের মত একট, সুক্ষাগ্র । প্রত্যেক 
ফলে ৩-৫টি বীজ থাকে। দেখিতে ব্রাজীল দেশীয় বাদামের মত! ফল পাকিলে 
৩ ভাগে বিভক্ত হইয়া! ফাটিয়া যায় ও বীজ পড়িয়া যায়। এইজন্য ফার্টিবার পূর্বে 
সংগ্রহ করিতে হয়।. বীজের আচ্ছাদন মোট।, ও বাদামের মত শক্ত। এই জাতীয় 


১০৩৫ 


৫টি গাছ আছে £₹ _যেষন, A. moluccaua, A. trispetma, Ac cordata, A. 
montana এবং A 8০৫16] শেষোক্ত ছুইটী হইতেই উৎকৃষ্ট তৈল বাহির হয়। এই 
গাছ দল-বসা জ'মতে জন্মে না, ভাল চটান জমতে হয়। গাছগুলি বীজ হইতে অথবা 
কত্তিত অ.শ হইতে উৎপন্ন হয়। তিন বৎসর হইতে ছয় বৎসরের মধ্যে ফল উৎপাদন 
করে। গাছ অতি শীঘ্র শীঘ্ৰ বাড়িয়া থাকে এবং উচ্চে. ১৫-৩* ফুট পর্যন্ত হয়। এগ্রিল 
মাসে চুর ফুল হয়, ফুল দেখিতে শ্বেতবর্ণ এবং লাল ও পীতের দাগ আছে। 
সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফল পাকে । এই গাছ ভারতের বিশেষত; পৃবেরণত্বর অংশে 
ও উত্তর বর্ষার বহুন্থানে ও আসামের ড়েরাঙ্গ নামক স্থানে, বাগমারি চা বাগানে 
চাষের চেষ্টা হইতেছে । 


ব্যবহার্য অংশ :--তৈন ৷ 


মুই গ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--এই গাছের তৈল ক্ষত আরাম করিবার জন্য ও পাঁচড়া 
রোগে বিশেষ ব্যবহীধ্য। টাঙ্গগাছের বীজ চীন দেশীয় লোকেরা ইন্দুর মারবার 
জন্তু ব্যবহার করে এবং ইহার বমন কারক গুণ বিদ্যমান আছে! বর্তমানে টার্গ 
তৈলের আদর ক্রমেই বাড়িয়া যাইতেছে । এই তৈল হইতে অতি উত্তম বাণিশ 
তৈরারী হয়। এই তৈল দিয়া কাষ্ঠ পালিশ হয় বলিয়া ইহার আর একটি নাম 
Chinese wood ০1] | এই তৈল সংযোগে যে বাণিশ প্রস্তত হয় উহা! শীঘ্র শুষ্ক 
হইয়া যায় এবং অপর যত প্রকার তৈল আছে তাহ। অপেক্ষা উৎকৃষ্ট | কাষ্ঠে লাগাইয়। 
দিলে উহার উপরিভাগে একটি পাতলা চক্চকে পার্দা পড়ে এবং এই বাঁণিশে” কাষে 
জল প্রবেশ করিতে পারে না এবং উহার রং বহুদন স্থায়ী হয়। জাহাজের গায়ে 
রং করিবার জন্য এবং অন্বেলকুখ, ওয়াটারপ্রুফ ইত্যাদি তৈয়ারীতেও ইহ৷ প্রচুর 
পরিমাণে ব্যবহৃত হয়। ইহার চাষ ভারতে কর! বিশেষ প্রয়োজন ও লাভজনক 
হইবার সম্ভাবন।। 


Fig.—Hook, Ic, Pl., xxix, t, 2801-2 (1906 ) ; Bull, Imp. Inst. London, xi, 
t. 9-13 (1913). 


Ref.—Wilson, Veg. West China (Publ. Arn. Arb. no 2), 117-20 (1911); 
W. 5, Dept. 8800, Bur. Pl. Indust. Cire. No. 108,6, 1-3 (1913); 
Trop. Agriculterist, Vol. LXXV, No. I, ৮. 38-39 (1930 ) ; Wilson, 
Natural. W. China, ii, 64. 


১০৩৬ 





520, Aleurites fordii 76009]. ( টাঙ্গমাইল বা টাঙ্গতৈল ) 


Genus—BALIOSPERMUM Blume. 
Baliospermum montanum (Willd) Muell Arg. 
521. B. axillare Blume ( হাফুন ) 


ভাষানুসারী নাম :--দন্তী--সংস্কৃত; হাফুন, দন্তী--বাংল|; হকুম, দস্তী--হিন্দি; দাস্তি-- 

মহারাষ্ট্র; দন্তি--কৰ্ণাট ; জামালগোট!-_বোধ্বে ; নিরাদিমু্র,--তামিল; দস্তিচেট্ট,, 
কোওঅমদুম্‌, নেলাজিডি, নাগদস্তী--তেলেগড ; নাগাদস্তী--মালয়। 

দন্তী শীঘ্র! শ্যেনঘণ্টা নিকুস্তী 

নাগস্ফোত! দস্তিনী চোপচিত্রা ৷ 

ভদ্ৰা রুক্ষ! রোচনী চান্ুকুল! 

নিঃশল্য। স্যাদ্বত্ৰদত্ত| বিশল্যা ৷৷ 

মধুপুষ্পৈরগুফল| ভদ্ৰাণ্যেরগুপত্ৰিকা । 

উদ্ুস্বদল। চৈব তরুণী চানুৱেবেতী। 

বিশোধনী চ কুম্ভী চ জ্ঞেয়! চাগ্সিকরাহ্বয়া। 


১০৩৭ 


দস্তী কট্‌ কা শূলাম-স্বগ্দোষণমনী চ স| ৷ 
অৰ্ণাত্ৰণাশ্মনীশল্য-শোধনী দীপনী পর! ৷ 
অন্য| দন্তী কেশকহ। বিষভতদ্ৰ। জয়াবহ। ৷ 
আবর্তকী বরালী চ জয়াহব| ভদ্রদস্তিক! ॥ 
অন্য দন্তী কট,ফ| চ রেচনী ক্রিমিহ। পর| । 
শুলকুষ্ঠামদোবত্বী ত্বগাময়বিনাশনী ॥ 
রাজনিঘণ্ট,২ | পিঙ্গল্যা দিবর্গঃ 


নামপৰ্যায় £_দস্তী, শীষ, শ্েনঘণ্টা, নিকুম্ভী, নাগন্ফোতা, দস্তিনী, উপচিত্রা, ভরা, রুক্ষ 
রোচনী, আনুকুলা, নিঃশলা, বক্রদপ্তা, বিশল্য।, মধুপুষ্পা, এরগুফলা, ভদ্রাণি, এরও- 
পত্রিকা, উদুম্বরদলা, তরুণী, অস্থবেবতী, বিশোধনী, কুস্ভী__এই তেইশটি নাম । 
অন্য একপ্রকার দন্তী আছে, তার নাম-__কেশরুহা, 1বিষভদ্ৰা, জয়াবহা, আবর্তুকী, বয়াঙ্গী, 
জয়াহবা, ভত্রদস্তিকা । 


গুণপর্বায় £--দন্তী _কটুরস, উষ্ণবীৰ্ধা, শূল, আমদোষ ও ত্বগদোষ নাশক | অর্শ, ব্রণ, 
অশ্মরী ( পাথুরী ) ও শল্যনাশক এবং অগ্রযদ্ধীপক | 
অন্তদস্তী-_কটুরস, উষ্ণবীধ্য, রেচনী ও ক্রিমিনাশক । শূল, কুষ্ঠ ও আমদোষ নাশক । 
এবং চর্মরোগ নাশক । 


জয় ছান :__হোটনাগপুব, বিহার, ত্রিহত, উত্তরবঙ্গ, চট্টগ্রাম, হুগলী জেলার গোঘাট অঞ্চলে 
জন্মে। দক্ষিণভারত, ব্ৰহ্মদেশ । 


বর্ণন। :-_ওযঙ্জাতীয় উদ্ভিদ্‌। ইহার শিকড় হইতে গাছ বাহির হয়। পত্র চর্শের ন্যায় শক্ত, 
আকৃতিতে সমস্ত পত্র সমান নহে । উপরের পত্র ২-৩ ইঞ্চি লম্বা, নীচের পত্র ৬-১২ 
ইঞ্চি লঙ্থ। ও পত্রে ৩-৫টি বিভাগ আছে । কিনারা দতযুক্ত | বৌটা ২-৬ ইঞ্চি লঙ্ব।। 
ফুল পুষ্পদণ্ডে ঘে যাঘে সি ভাবে হয়। পুং ও স্ত্ৰীপুষ্প পৃথক পৃথক পুষ্পদণ্ডে থাকে | গাছের 
গোড়ার দিকে সবগুলি পুংপুষ্প ও কষ্বেকটি স্ত্ৰীপুষ্প থাকে। পু পুষ্পদণড স্্রীপুষ্পদণ্ড অপেক্ষা 
বৃহৎ। পুংকেশর প্রায় ১৫টি থাকে। স্ত্ীপুষ্পের মস্তক মুক্ত, ১০ ইঞ্চি ব্যাস বিশিষ্ট। 
ফল নিয়ে ঝুপিয়া থাকে, ৩ ভাগে চিহ্নিত বুম লোমযুক্ত। বীজকোধ উ-ই ইঞ্চি লম্বা, 
পশমময়। বীজ & ইঞ্চি লম্বা ও মহুণ, প্রত্যেক ফলে ৩টি থাকে । দস্তী ছুইপ্রকার, 
লবুস্তী ও দীর্ঘদ্তী। লঘুদ্ভীর পত্র ডূমুৱ পাতার স্থাপন এবং দীর্ঘযস্তীর পত্র বেড়িগাচের 


১০৩৮ 


পাতার স্তায়। ইহার সংস্কৃত নাম দন্তী, নাগদস্তী ও দস্তিমূলিকা। ইহার ফুল ফান্ধন- 
চৈত্র মাসে হয়। 


ব্যবহার্য অংশ £- বীজ, পত্ৰ ; মূলের কৰু, ১-৪ আনা। বীজ ১-২টি। 


বৈস্তকে দস্তীর ব্যবহার ৷ 


চরক :-(১) অর্শে দন্তীপত্ৰ--যমকে (ত্বত ও তিল তৈল সমভাগে মিশ্রত ) উত্তমরপ ভূষ্ট 
দত্তীপত্র দধির সরের সহিত অর্শোরোগীকে সেবন করাইৰে (চিঃ » অঃ)। (২) দুয্যোদরে 
ন্তীত্রবস্তী তৈল--দস্তী ও ত্ৰবন্ধীর ফলজাত তৈল দৃর্যোদরে হিতকর (চিঃ ১৮ অঃ )। 
(৩) পাঙ্ডুরোগে দন্তীমূল ও ফল--চারিপল দস্তীমূলের রস এবং স্বত চতুর্থাংশ অপক 
দস্তীফল কক্ষদবারা যথাবিধি পক ঘ্বত পান করিলে, প্রীহা, পাণ্ডু ও শোথ জয় কর! 
যায় (চিঃ ২* অ:ঃ)। (৪) কামলায় দণ্ডীমূল--দস্তীমূলত্বকৃ পুরাতন ইক্ষুগুড়সহ 
শীতল জলযোগে পান করিলে কামলা প্রশমিত হয় (চি: ২৭ অ: )। (৫) গুন্মোদরে 
দত্তীমূল_থোক্তরূপ সংস্কৃত দন্তী বা দ্রবস্তীমূল যোগ্য মাত্রায় দধি, তক্ৰাদির সহিত 
সেবন করিলে দৌযদ্বারা অভিধিন্ন গুল্মোদরী স্বাস্থ্য লাভ করিতে পারে (কল্প ১২ অ:)। 
(৬) বিরেচনার্থ দস্তীমূল কন্ব_ ইক্ষুদণ্ডকে চিরিয়া উহাতে দস্তীকন্ক লেপন করিয়া 
রজ্জু্বারা সংযোজিত করিয়া অগ্নিপক্ক করিবে। এই ইক্ষুরস পান করিলে সুখে বিরেচন 
হয় (কল্প ১২ অঃ)। (৭) পক্ধশোথপ্রভেদনে দস্তী :--দস্তীযূল ত্বকের প্রলেপে 
পক স্ফোটক বিদীর্ণ করিতে পারে (চিঃ ১৩ অঃ )। 


চক্রদত্ত :_ক্রিমিরোগে স্ৰবস্তীপত্ৰ--বৃহদস্তীর কোমলপত্ৰ দহ পিষ্ট যবচুৰ্ণের ( সুশ্ৰুত টাকা- 
কৃতের মতে) কিম্বা তণুলের ( নিশ্চলমতে ) পিষ্টক ভোজন পূর্বক কাজি পান করিলে 
ক্রিমি বিনষ্ট হয় (ক্রিমি চিঃ )। 


মুলগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার £_-আযুর্কেদমতে ইহার মূল বিরেচক। ইহার বীজ 
বাজারে দস্তীবীজ বা জয়পাল বজ বলিয়া বিক্রয় হয়। Dr. ]}ি০৯৮০৷৪}৷ বলেন দস্তীর 
বীজ বিরেচক। জলের সহিত ১টি খাইলে কোষ্ঠ পরিষ্কার হয়। দাস্ত বন্ধ করিতে 
হইলে আর ওধধ খাওয়া উচিত নহে। দনস্তী সমমাত্রায় বিরেচক, অধিক মাত্রায় 
Narcotic বিষধুক্ত । দস্তী কখন কখন জয় পালের সহিত ব্যবহৃত হয়। 
দস্তীতৈল বাতে মালিশ করিলে বাত আরাম হয়। দস্তীর পাতার ক্কাথ হাঁপানি 
রোগ নিবারক। দস্তীভেদক ও ক্রিমিনাশক। দস্তী-হরীতকী প্রী'হা, শূল, গুলা, অর্শ 
হৃদরোগ, পাও; কুষ্ঠ ও বিষমজরে বিশেষ হিতকর। মন্তীহরতকী প্রস্তত প্রণালী-_২৫টি 
উৎকৃষ্ট হবীতকী একখুগু বস্ত্ৰে বাধিতে হইবে অনন্তর ২** তোলা দত্তী ও ২** তোলা 


৯০৩৯ 


ত্ৰিবৃত্মূল, ৬৪ সের জলে সিদ্ধ করিতে হইবে। শেষ ৮ সের। এইগুলি ছাকিয়া যে 
ক্কাথ হইবে উহাতে ২** তোলা পুরাতন গুড় মিশ্রিত করিয়া অগ্রিতে জাল দিয়! আঠার 
মত করিতে হইবে, এই মিশ্রিত জ্রব্যে ত্রিবৃৎ্মূলের চূর্ণ ৩২ তোলা, পিপুল ৮ তোলা, 
স্তঠ৮ তোলা, সংযোগ করিয়া বেশ নাঁড়িতে হইবে । যখন উহা শীতল হইবে তখন 
উহাতে ৩২ তোলা মধু, দারুচিনি ৮ তোলা, এলাচ ৮ তোলা, তেজপত্র ৮ তোলা, 
নাগেশ্বর ফুল ৮ তোলা, দিয়া সন্দেশের মত করিবে। পূৰ্ব্বে যে ২৫টি হয়ীতকী 
দেওয়া হইয়াছিল এগুনি ৩২ তোলা তিলৈলে ভাদিয়। লইবে। যে মিষ্টান্ন হইল 
উহার ২ তোল! ও হরীতকী ১টি প্রত্যহ প্রাতে সেব্য। এই উধধ উপরোক্ত রোগে 
বিশেষ ফলগ্রদ ( চক্রদত্ত ) । 

গুড়াষ্টক নামে আর প্রকাৰ কবিরাজী বধ দস্তীর যোগে প্রস্তুত হয়। ইহা প্রস্তুত 
প্রণালী এইরূপ --দস্তী, ত্রিবৃৎ এবং চিতামূল, গোলমরিচ, পিপুল' শু'ঠ ও পিপুলমূল প্রত্যেক 
সমভাগে লইয়। ভাল গুঁড়া করিতে হইবে । উহার সহিত সমান গুড় মি শ্রত করিতে 
হইবে। মাত্ৰ৷ ১ তোলা প্রত্যহ প্রাতে সেবন করিলে পেটফাপা, শোথ, কামলা, 
অবরুদ্ধ আব প্রভৃতি রোগ আরাম হয় (ভাবপ্রকাশ )। 

কোন স্থান কাটিয়া গেলে দষ্টীপাতার রস দিলে রত্বম্রাব বন্ধ হুয়। দস্তীপাতা৷ বীধিয়া 
দিলে ক্ষত স্থানের পু'জ পড়া বন্ধ করিয়া ক্ষত শীঘ্ৰ আরাম করিয়া দেয়। 


Glory :_ সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


বীজ-_বিরেচক, বাহত ব্যবহারে উত্বেজক ও চর্দের বক্তবর্ণতা উৎপাদক। সর্প- 
দংশনের বিষে উপকারী । 

মুল--বিবেচক, শোথ, কামলা প্রভৃতি রোগে উপকারী । 

পত্রের কাথ--খ্বাদে উপকারী ৷ 


মন্তব্য :--চরক, ভোনীয় এবং ক্রিমিদ্ববর্গ দ্রবস্তী এবং সুশ্ৰুত স্তামাদিবর্গে দস্তী পাঠ 


করিয়াছেন। 


Fig— Wight, 15 t. 1885; Rheede. Hort. Mal., x. t. 76; Kirtikar & 


Basu, Ind. Med. Pl, t. 879. 


Ref.—F.B.L, v, 461; Roxb., FL, iii, 682; B.P., ii. 946 ; Dymock, iii, 


311; Prain H.H., 276. 


৯০৪৪ 





52]. Baliospermum. 00176919020, Muell Arg. ( হাফুন ) 


Genus—CROTON Linn. 
522. C. tiglium Linn. (জয়পাল ) 


স্ভাষানুসারী নাম :--জয়গাল--সংস্কৃত; জয়পাল--বাংল৷; জামালগোটা--হিন্দি; 
জেপাঠঠ্‌্‌-মহাবাষ্টৰ ; নেপালে।_ গুজরাট ; জেপাল-_কর্ণাট ; হবুসালাতীন্--আরৰ ; 
মিহগ--সিংভূম ; নেপালাবীতনা--তেলেগু , নারচালাম্‌--তামিল। 
রেচকে। জয়পালশ্চ সারকন্তিত্তিরীফলম্‌। 
দম্তীবীজং মজদ্রাবি জ্ঞেয়ং স্যাতীজরেচনী ৷৷ 
কুস্তীবীজং কুপ্ভিনীবীজসংজ্ঞং 
ঘণ্টাবীজং দন্তিনীবীজমুক্তম্‌ ৷ 
বজাস্তাখ্যং শোধনী চক্ৰদক্ত্যো 
বেদেম্ছাখ্যং তত্নিকুম্ভ্যাশ্চ বীজম্‌ ৷ 
জৈপালঃ কটুরুষ্ঞশ্চ ক্ৰিমিহারী বিরেচনঃ ৷ 
দীপন্ঃ কফবাতদ্বে! জঠৱরাময়শোধনঃ ৷৷ 
রাজনিঘণ্ট, £। পিল্সল্যাদিবগঃ। 
১০৪১ 
১৩১ 


নামপর্যায় £--বেচক, জয়পাল, সারক, তিত্তিরীফল, দস্তীবীজ, মলদ্ৰাবি, বীজবেচনী, 
কুম্ধীবীজ, কুম্ভিনীবীজ, ঘন্টাবীজ, দ্তিনীবীজ, বীজন্তাখ্য, শোধনী, চক্ৰাস্তী, 
বেদেন্বাখ্য, নিকুস্তযাবীজ--এইগুলি নাম। 


গুণপর্যায় ₹_-জয়পাল-_কটুরস, উষ্ণবীধ্য, ক্রিমিনাশক এবং বিরোচক, আগ্া,দ্দীপক, কফ ও 
বায়,নাশক এবং জঠর রোগ নাশক। 


জন্মস্থান £--সমগ্ৰ ভারতে, বাগানে রোপণ কর! হয় । বঙ্গদেশ, আসাম ও ব্ৰদ্ধদেশ। 


বর্ণনা :- চিবুসবুঞ্জ, পত্রাচ্ছাদিত বৃক্ষ। পত্র ২-৪ ই'ঞ্চ, যখন শুদ্ধ হয় তখন পীতের 
আভাযুক্ত। পত্র লম্বাকৃতি, উহাতে দুই অথবা তিন জোড়া শির আছে। পত্রের 
শেষ ভাগে মন্থর কলাইয়ের মত অর্ধ,দ আছে।” পত্রের কিনারাগুল খণ্ডিত, বোট! 
১-২ ইঞ্চি; নরম, পুষ্পবৃদ্ত ছুই হইতে তিন ইঞ্চি। পুংপুষ্প লোমযুক্ত, এক একটি হয়, 
ইহার পাপড়ি সরু, কিনারাগুপি লোমযুক্ত। জঁ পুষ্পের পাপংড়ি শক্ত, লোমযুক্ত, 
গোড়ার পাপংড়ি নাই। বীজকোব ৯-১ ইঞ্চি লম্বা এবং সাদা, ভিম্বাকৃতি। বীজ 
২-উ ইঞ্চি লম্বা, সামান্য মোটা এবং ফিকে ৷ প্রাচীন আয়র্কেদ শাস্ত্রে জয়পালের উল্লেখ 
নাই। আধুনিক সংস্কৃত বৈস্বগ্ৰন্থে ইহার গুণ সম্বন্ধে বৰ্ণনা আছে। জয়পালের আর 
একটি সংস্কৃত নাম--কনকফল ' গ্রীন্মকালে ইহার ফুল হুয় এবং শীতকালে 
ফল পাকে। 


ব্যবহার্য অংশ :_বীজ এবং ভৈল। বীজ ১-২টা, যূল ফৰ ১-৪ জানা। 


মুলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--জয়পালের তৈল ২-১ মিনিম খাইলে অতিশয় দাস্ত 
হয়। যেসকল রোগী গিলিতে পারে না তাহাদের জিহ্বার পশ্চাৎদিকে লাগাইয়া 
দিতে হয়। এই তৈল ক্রিমিমাশক, ক্রিমিনাশের জন্য রেড়ির তৈলের সহিত 
ব্যবহৃত হয়। জয়পাল বীজের প্রলেপ দিলে ত্বক লোহিত বর্ণ হয়। জয়পাল অর্দমাত্রা 
খাইলে, প্রচুর জলের ন্যায় ভেদ হয় কিন্তু অধিক মাত্র! খাইলে অক্স্থিত গ্রন্থর 
উত্তেজনা, পাকযগ্ত্রের প্রদাহ শ্লৈশ্মক বিলির প্রদাহ হয়। অপন্মার, সংঙ্গাহীনতা, 
পক্ষাঘাত ও কোষ্ঠবন্ধরোগে ব্যবহৃত হয়। পাকস্থলীর প্রদাহ কিম্বা কোন শরীরযস্ত্রের 
প্রদাহ থাকিলে ইহা খাওয়া উচিত নাই। যে রোগী রেচক উধধ খাইতে চাহে 
না তাহার জিহ্বায় কয়েক বিন্দু জয়পালের তৈল দিলে ফল ভাল হয়। ইহা কোঠ 
বন্ধ, ক্রিমি, শোধ, গীহ৷, যন্ৎ বিবৃদ্ধি, পেটফাপা, শূল, বাত ও গাথরী ৰোগে 
ব্যবহৃত হয়। 
বীজের প্রলেপ দিলে বা তৈল মাধিলে মাথা বেদনা, পৃষ্টদণ্ডের পীড়া ও পুরাতন 


কাস রোগ আরাম হয়। জয়পালের তৈল মাগিশ করিলে পুরাতন গেঁটে বাড, 
গর্ভাশয়ের প্রদাহ ও গ্রন্থীর স্ষীততা আরাম হয়। 


৯০৪২ 


বিয্লেচক; অৱনাশক, কোষ্ঠবন্ধ নিবারক, সৰ্ব্বাগীন শোথ ও সন্দি'নিবারক বলিয়া 
ইহার খ্যাতি আছে। ইহ| পিত্ত ও শ্লেয্া নাশক। জয়পাল দুগ্ধে সিদ্ধ করিয়া 
বাহিরের খোল! ফেলিয়া দিয়া শস পৃথক করিতে হয়। জয়পাল বীজ নেপাল 
হইতে আসে । ইহা উত্তর পশ্চিম ভারত সীমানায় 7090 নামে পরিচিত । 
মুদলমান বৈদ্যগণের মতে জয়পাল বীজ বিরেচক, শ্লেখ| ও পিত্বনাশক। ইহা শোথ 
ও বাতে প্রয়োগ হয়। ইহা আদার রসের সহিত বালকদিগকে খাওয়াইলে 
বালকদিগের ঘুংড়ীকাসি ভাল হয়। জয়পালের বীজের শাস বস্ত্রখণ্ডে বাধিয়া 
গোবর জলে সিদ্ধ করিতে হয়। তৎপরে উহ! গুড়া কৰিয়। ছুইভাগ খদির দিয়া 
এই মিশ্রিত দ্রব্যে ছুই গ্রেণ পরিমাণ একটি একটি বটিক। করিতে হয়| ইহা একটি 
উৎকৃষ্ট বিরেচক ওুযধ । 
031955875 সংক্ষিপ্ত গুণপরিচয়_ 


বীজ ও তৈল :-_অত্যন্ত বিরেচক, মৎস্ত বিষ। সর্পদংশনে উপকারী । 
কাষ্ঠ :-_অল্প পরিমাণে ব্যবহারে ঘৰ্ম্মকারক; বেশীপরিমাণে ব্যবহারে বিরেচক ও 
বমনকারক। 

Fig:—Kirtikar & Basu, Ind. Med.-.Pl., t. 872 87 8200] & Trim, 65235, 
Rheede. Hort. Mal., ii,.t. 33, 

Ref.—F. B. [., v., 393; F.L, iii, 682 ; B. P., 18, 943; Dymock, iii, 
281. 





522. Croton tiglium Linn. ( জয়পাল ) 


১০৪৩ 


Genus—CHROZOPHORA. Neck. 
523. Chrozophore plicata A. Juss ( ক্ষুনিত্তকর| ) 
C, rottieri A. Juss. ex Spreng 


ভাষামুসারীনাম :--ক্ষুদিত্তকর|--বাংল| ; সদেবী, শনবলী_হিন্দী; নীলকন্টি__পাঞ্চাব 
গুরুগুচেট,, লিঙ্গ সিরিয়াম্‌_তেলেণ্ড। 


জন্মস্থান :_ পাঞ্জাব, বর্ম্মা, ত্রিবাহ্ক,র এবং সমগ্র বঙ্গদেশের পুক্রের কিনারায়, শত্তক্ষেত্র ও 
পতিত জমিতে জন্মে 


বৰ্ণন! :-ছুই ফুট উচ্চ গুল্ম | পুকুরের কিনারায় বা পতিত জমিতে জন্মে | পত্র ২-৪ ইঞ্চি 
লম্বা, ভিদ্বাকৃতি অথবা গোলাকার, পুরু, খস্ধনে, কৌকড়ান, ফিকে সবুজবর্ণ উভয় 
দিকে লোম আছে। বৌটা ১-২ ইঞ্চি লম্বা, পাতায় তিনটি বিতাগ ( খাজ ) আছে। 
পুংপুষ্পের ব‘হৰ্ব্বাস ট ইঞ্চি লম্বা, পাপড়ি ছোট; পুংকেশর ১৫টি দুই থাকে জন্মে। 
স্ত্ৰীপুষ্পের বোটা সহ ইঞ্চি লঙ্কা, ত্রিকোণাকার পাপড়ি ছোট ও সঙ্চ। ফলের ব্যাস 
উ ইঞ্চি, ঘন লোমাকৃত, কণ্টকময়। ফুল শ্বেতবৰ্ণ । শীতকালে ফুন্ধ ও ফল হয়। 


ব্যবহার্য অংশ:__শিকড়, পত্র ও বীজ। 


মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £__শিকড়ের ছাল বালক দিগের সগ্গিতে ব্যবহৃত হঙ্গ। 
বীজ বিরেচক (96৯26) | ইহা কুষ্ঠরোগের মূল্যবান উধধ (10105 ) | সাওতালেরা 
ইহার শিকড় করমচার শিকড়ের সহিত মিশাইয়! বেলেস্তারা দেয়( A. Campbell )। 
শুদ্ধ পাতার ক্কাথে একটু সরিষার তৈল দিয়া ব্যবহার করিলে কুষ্ঠটরোগ আরাম হয় 
( Dymock, 201, 316) । 


01058215 :_সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
মূলের ছাই--বালকদিগেত্র কাসিতে উপকারী 
বীজ-_বিরেচক। 


Fig.—Burm. Ind., t. 62, Fig. I. 
Ref.—F. B. 1., v, 409; Roxb., চা, L, iit, 631); B.P. ii. 944; Prain. H. 
H., 276. 


১০৪৪ 





523. Chrozophoraplicte A. Juss. ( ক্ষুদিত্বকর। ) 


Genus—EUPHORBIA Linn. 
524. Euphorbia antiquorum Linn. (বাজবারণ ) 


ষান্ুসারী মান ঃ--বজকণ্টক--সংস্কৃত; বাজবারণ, তেশিরেমনসা, তেকীটাশির নেড়াশীজ 
বাংলা ; ভিধারা|। খোহর-ঁহিন্দী ; ত্রিধার!--মহারাষ্ট্র * নিবডিক্ষ, বোহ্বে ; 
তিরিকাল্লী-_-তামিল ; বনতাকেমেছু__তেলেগু ; চন্দুরা কালি--মালয়। এত কেক-- 
সাওতাল্‌। 
সহী চান্ত৷ ত্রিধার। স্থাতিগ্তো ধারাস্ত যত্ৰ স।। 
স্ুহী চোষ্ণ| পিত্বদাহ-কুণ্ঠবাতপ্ৰমেহনুৎ ৷ 
ক্ষীরং বাতাবিষাধপ্নান গুন্মোদর হরং পরম। 
পুৰ্ব্বোক্তগুণবত্যেষ। বিশেষাদ্রসসিদ্ধিদ। ৷৷ 
রাজনিঘণ্ট,ঃ। শান্মল্যা দিবৰ্গঃ ৷ 
নাম পৰ্যায়ঃ--স,হী--ত্ৰিধারা, তিপ্ৰধার|--এইগুলি নাম। 
গুণপৰ্য্যায় £__'%,হী---উষ্ণবীধ, /পিত্-দাহ, কুষ্ঠ, বাত ও প্রমেহ নাশক। প.হী ক্ষীর - বায়, 
বাত, বিষদোষ, :পেটফাপা, গুল্ম, উদররোগ নাশক। ত্রিধারা স্ম.হীর গুণ পূর্ববৎ 
বিশেষত; রসদায়ক। 


১৩০০৫ 


জঁদ্মস্থান £-_দক্ষিণ ভারত ও বহুদেশের বহুস্থানে বেড়ায় ব্যবহৃত হয়। 


বর্ণনা :--গাঁছ প্রায় ২৫ ফুট উচ্চ হয়। শাখা ৫1৬ ইঞ্চি, র্রকোণাকর, সবুজ, স্থূল ও নরম, 
পাৰ্শ্বে ৩টি শির! ও শক্ত কাল কাটা আছে। কাণ্ড শক্ত । কখন কথন ২৩ ফুট উচ্চ 
হয়, ছাল পুরু, খসখসে । ঢেউখেলান ও ধূসরবৰ্ণ। গাছে দুগ্ধের ন্তায় আঠা আছে। 
সব গাছের পাতা হয় না। কখন কখন নরম ছোট ছোট কতকটা গোলাকার পাতা 
হয়। তাহা শীঘ্র পড়িয়। যায়।" পাতার শির নাই, বৌটা ক্ষুদ্র। ফুল উভয় 
লিঙ্গবিশিষ্ট । প্রায় ই ইঞ্চি, সবুজের আভাযুক্ত পীতবর্ণ কিন্বা গাঢ় লালবর্ণ। ফল 
&ইঞ্চি। প্রবাদ আছে এই গাছ ছাদে রাঁখিলে বাড়ীতে বাজ পড়ে না। এইজন্য ইহার 
আর এক নাম বাজবারণ। গ্রীন্মের প্রারম্ভে ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ £--শিকড়, শিকড়ের ছাল ও আঠা ৷ _ 


মূলগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার £_ইহার শিকড বাটিয়া বালকদিগের পেটে লেপন করিলে 
ক্রিমিরোৌগ নিরাময় হয়। শিকড়ের ছাল বিরেচক এবং কাণ্ডের কাথ বাতে ব্যবহৃত 
হয় ( Rheede )। শাখার রস বিরেচক | ইহা! কোমরের বেদনা, বাতের বেদনা, 
দাতের বেদনায় ব্যবহৃত হয়। ইহার রস অতিশয় ভেদক। শোধ, স্নায়বিক স্বোগ 
ও বধিরতায় প্রয়োগ হয় (85৫0০ Pel] ) | নিঘস্ট,মতে ইহ! ভেদক, হজমকারক 
ও তিক্ত এবং কোষ্ঠবদ্ধতা, পেটফাপা, শোথ, বাত, প্রীহা, কুষ্ঠ এবং কামলারোগে 
ব্যবহৃত হয়। ইহার দুগ্ধের ম্তায় আঠা ছোলার ছাতুর সহিত ভাজিয়। বটিকা প্রস্তুত 
করিয়া পাইলে গণোরিয়া আরাম হয় (0502০০)। উহাব অপরাপর গুণ মনসাসিজের 
ন্যায়। 


G/০33৪ry :-- সংক্ষিপ্ত গুণপরিচয় :- 


গাছ--বিরেচক, অগদীপক, উগ্রগন্ধযুক্ত । 
মূলের ছাল--বিবেচক। 

কাণ্ডের কাখ -বাতে উপকাৰী । 
গাছের রস--বিবেচক, জালাকারক, বাত, দীতে যন্ত্রনা, স্নায়বিক রোগ, শোখ, 
অঙ্গকম্পন, বধিরতা, ঘায়ের পোক| মারা, চৰ্ম্বের যন্ত্রনায় বিশেষতঃ চর্শ্মের উপরে 
অর্ধ,দের উপর বিশেষ কাজ করে? 

Fig.— Wight. 15. €, 897 ; Rheede, Hort, 1121.) li, t. 421 Kirtikar & Basu 
Ind Med, Pl, £, 851. ৰহ 


Ret.—F.B.I., ৮, 255; Roxb., ট.]., 1, 468; 8:65 ii, 923; Dymock, iii, 
253 ; Prain, 11, 271. 


১০৪৬ 





284, Euphorbia antiquorum Linn. (বাজবরণ ) 


525. E. nerifolia Linn. (মনসাসিজ ) 


ভাষানুসারী নাম £--স্ন,হি--সংস্কৃতঃ মনসী- বাংলা; সিজ-হিন্দী; সেহ্জ--বাৰ্ম্ম, 
ইলাইকাল্ি-_তাঁমিল , অকুজেমুছ__ তেলেগু , গাঙ্িক্ষ_পাঞ্জ'ব । 
সু,হী সুধা মহাবৃক্ষঃ ক্ষীরী নিস্তিংশপত্ৰিকা। 
শাখাকণ্ঠশ্চ গুণ্ডাখ্যঃ সেহুণ্ডো বজ কণ্টবঃ || 
বছুশীখে। বজ বৃক্ষে| বাতারি: ক্ষীর কাগুকঃ। 
ভদ্ৰে। ব্যাস্ৰনখ শ্চব নেত্রারিদগুবৃক্ষকঃ। 
সমস্তদুদ্ধে| গণ্ডীরো জ্ঞেয়ঃ স,ক্‌চেতি বিংশতি ॥ 
স্ন,হে! চোষ পিত্ডদাহ কুষ্ঠবাত প্রমেহন,€। 
স্কীরং বাতবিষাধ্মান গুন্মোদরহরং পরম্‌ ॥ 
রাজনিঘণ্ট,£। শান্মল্যাদিবর্গ;। 
নামপৰ্যায় :--স্নহী, ধা, মহাবৃক্ষ, ক্ষীরী নিস্তংশপত্ৰিকা, শাখাক, গুপ্তাখ্য, সেহণ্ডা, 
বজকণ্টক, ব্‌হুশাখা, বজ্ৰবুক্ষ, বাতরি, ক্ষীর্কাণ্ডক, ভদ্র, ব্যান্রনখ, নেত্রারিঃ দওবৃক্ষক ; 
সমস্তদুগ্ধ, গণ্ডীর ও হক্‌-_এই কুড়িটি নাম। 
১০৪৭ 


গুণপৰ্য্যায় 2 ঙ্স,হী--উষ্ণবীৰ্ধ, পিত্রদাহ, কুষ্ঠ, বাত, প্রমেহ নাশক | গহীক্ষীর বায়ু, পেট- 
ফাপা, গুন্ম, উদরীরোগ নাশক। 

জন্মস্থান £__-ভারতের বহস্থানে, সিকিম, ভূটান এবং বঙ্গদেশে সচরাচর বেড়ায় রোপণ বরে। 
ইহা হিন্দুদিগের একটি পবিত্ৰ গাছ। 

বর্ণনা £--ছোট সোজা গাছ স্মক্মলোম আছে। কাণ্ড ও শাখা কণ্টকময় ও গোলাকার । 
গাছের শাখা! প্রদার, কীট! &"$ ইঞ্চি লম্বা। পত্ৰ ৬-১২ ইঞ্চি লম্বা, মোটা, শীতকালে 
পাত! পড়িয়া যায়। পাতার গোড়ার দিক্‌ ক্রমশঃ সরু, অগ্রভাগ ১-১২ ইঞ্চি চওড়া, 
গোলাকার । বোটা ছোট। ফুল পীতের আভাযুক্ত, ছোট ও বোটায় অবদ্ধ। 
বীজকো ২ ইঞ্চি, বীজ চেপ্টা, কোমল লোমযুক্ত। বহু কীটাধুক্ত বড় মনস! গাছকে 
সহী বলে। স্ৃতীক্ষ অল্প কণ্টকযুক্ত গাছকে সোহন্ত বলে। আর এক প্রকার মনসা 
আছে, উহার পাতা প্রায় থাকে না। আরও কয়েক প্রকার মনসা আছে তাহাদের 
ব্যবহার বৈদ্ধশান্তরে নাই । বসম্তকাঁলে ইহার ফুল ও ফল হুইয়া থাকে । 

ব্যবহার্য অংশ :--মূল, পাতা ও আঠা; মাত্রা, পত্ররল ১-২ তোলা, শুফ আঠা &-১ আনা। 


বৈদ্ভকে স্স.হীর ব্যবহার । 


চরক £--(১) অগ্রযগ্রন্থে জ,হীক্ষীয়_তক্ষ বিরেচক দ্রব্যের জন্য মনসার আঠ! শ্রেষ্ঠ (সঃ 
২৫ অঃ)। (২) বাতগুন্মে রেচনার্থ স্ন.হীক্ষীয--মনসার আঠায় তেউড়ীচূৰ্ণ ভাবিত 
করিয়া মধু ও স্বতযোগে সেবন করিলে উত্তম বিরেচন হয় ( চিঃ ৫ অঃ)। (৩) উদ্দর- 
রোগে শাকার্থ মনসাপাতা-_গাঢ়পৃরীষ উদররোগীকে শাকরূপে মনসাপাতু ভোজন 
করাইবে। ইহা প্রথমে সেবন করিয়া পরে ভোজন কর! উচিত ( চিঃ ১৮ অ:)। 


চক্রদত্ত $_-(১) জলোদরে ন,হীক্ষীর-_-আতপ চাউল মনসাঁর আঠায় ভাবনা দিয়! তারা 
পিঠা প্রস্তুত করিয়া ৭ দিন ভোজন করিলে উদর রোগ বিনষ্ট হয় (উদর রোগ চিঃ)। 
(২) দন্তক্রিমিতে ন.হীমূল--মনসার মূল চর্বন করিয়া দস্তমূলে ধারণ করিলে দন্তর্গত 
ক্রিমি পতিত হয় (দস্তরোগ চিঃ)। (৩) কর্ণশুলে স্,.হপত্ৰ রস__মনসাপাত। 
আকন্দ পত্রে বেষ্টিত করিয়! অঙ্গারে দগ্ধ করিবে। এই রস ঈষহুষ্ণ থাকিতে কর্ণ পূরণ 
করিলে কর্ণ কট কটানি আরাম হয় (কর্ণ রোগ চিঃ ) । 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--কথিত আছে, ইহার শিকড় সর্পবিষ নিবারক। 
পাতার রস হাপানির টান আ্লারাম করে। হিন্দু বৈঘ্যমতে ইহার শ্বেতবর্ণ আঠ 
বিরেচক । হুরীতকী, পিপুল ত্ৰিবৃত্মূল ইহার সহিত মিশাইয়া শোথ এবং বাতে 
প্রয়োগ করে। ইহার মূল বাটিয্বা চক্ষে দিলে চোখ উঠা আরাম হয় ( Watt )। 
ইহার বস শোধ, অবিরাম জর আরাম করে। মাত্ৰ৷ ২০ গ্রণ। নিমতৈলের সহিত 
বাহ প্রয়োগ করিলে পুরাতন বাত আরাম হয় ( Met. Med, Ind., ii, 97) | 
মনসার রস লাগাইলে খায়ের পোক| ময়িয়া যায়, কানে দিলে কান বেদনা আগাম 


১০৪৮ 


হয়। ইহার রস মধু ও সোহাগার সহিত অল্প মাত্রায় সেবন করিলে বুরের সন্ধি 
উঠিয়| যায়। হলুদের গুড়া মনপা আঠায় মিশাইয়| অর্শে দিলে, অর্শ আরাম হয়। 
যাক্ষ হরিক্রার গুড়া মনসা ও আকন্দ আঠায় ভিজাইয়া, বাতি প্রস্তুত করত: ভগন্দরে ও 
অপরাপর শোধ ঘায়ে প্রবেশ করাইলে উহ! আরাম হুইয়া যায়। দুই তিন বৎসরের 
মনসা গাছ অস্ত্রঘার। কাটিয়! শীতের শেষভাগে আঠা গ্রহণ করিতে হয়। মনস! আঠা 
অতি সাবধানে প্রয়োগ করা! উচিত নতুবা নানাবিধ অনিষ্ট হইতে পারে! 


010999152-_সংক্ষিপ্ত গুগপরিচয় £-- 


দুদ্ধের হ্যায় আঠা বিরেচক, বাহত ব্যবহারে চর্শ্বের রক্তবর্ণতা আনয়ন করে। 
ঙ্গেমা নঃসারক, যে কোন প্রকার চর্মরোগ বিশেষত; চর্দের উপর কঠিন অর্ক দে 
উপকারী। 

মুল- কাকড়াবিছ। ও সর্প বিষের প্রতিষেধক, মত্স্কবিষ। 


মন্তব্য £--স্থুশ্ৰুত $__সংশোধন সংশমনীয়াধ্যায়োক্ত অধোভাগহরবর্গে প্র কমূল এবং 
মহাবৃক্ষ ক্ষীরের উল্লেখ করিয়াছেন ( সু ২৩৯ অঃ)। 

Fig— Rumph. Herb. Amb., iv, t. 40, Kirtikar & Basu, Ind, Med. Pl, 0 
849. 


Ref.—F.B.L, v,. 255; Roxb ; টা, ],, 1), 465; BP..ii, 923; Dymock, lii, 
253; Wall, IIL Pt. 2, 297; Prain, H.H., 272. 





525. Euphorbia neriifolia Linn. ( মনসাসিজ ) 


১০৪৯ 
১৩২ 


526. টু, tirucalli Lion. (জটালন্ক। ) 


কাষানুসায়ী নাম £-- ত্ৰিকণ্টক, গাণ্ডাবী-- সংস্কৃত ; লঙ্কাসীজ, জটালস্ক|-- বাংল! ; কোণপল, 
সেহুন্দ-_হিন্দি ; সেরা--বোদ্বে ; তিরুকাল্লী, কাঙ্লী--তামিল ; জেমুড়ু-_তেলেগু। 


জন্মপ্থান ১--সিদ্ধুদেশ, দাক্ষিণাত্য, কঙ্কন, গুজরাট ও বজদেশে সচরাচর দেখা যায়। আদিম 
ৰাসস্থান আফ্ৰিকা | 


বৰ্ণন! £--এই গাছ আফ্ৰিকা হইতে ভারতবর্ষে আসিয়াছে। ইহ! প্রায়ই বেড়ায় ব্যবহৃত হয়। 
গাছ ১৫-২০ ফুট উচ্চ হয়, নরম, মস্থণ, উজ্জল ও সবুজবর্ণ শাখা প্রশাখা হয়। সরু 
পাতা গাছের অগ্রভাগে থাকে, কিন্তু গাছ বড় হইলে পাতা পড়িয়া যায়। ডাল শক্ত, 
পুরাতন গাছের কাষ্ঠ শ্বেতবর্ণ ও শক্ত কাষ্ঠ হইতে বেশ বারুদের কয়ল! হয়। গাছের 
গু'ড়ির ব্যাস ৮-১০ ইঞ্চি, সবুজবৰ্ণ ও গোলাকার । পত্ৰ নরম, ২ ইঞ্চি লম্বা । বীজকোষ 
& ইঞ্চি লম্বা, গাঢ় ধুমরবর্ণ, তিনভাগে বিভক্ত । ফল চেপ্টা, বীজ গোলাকার ও মস্থণ। 
ফাঞ্চণ-চৈত্ৰ মাসে ফুল ও ফল হয়। 

ব্যবহার্য অংশ £--আঠ| ও ছাল। মাত্রা, আঠ| ১-৩ ফোটা । 


মুল গ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার £__রস বিরেচক। বেদনাযুক্ত স্থানে লাগাইলে বেদনা 
আরাম হয়। Dr. Rheede বলেন-_ইহার শিকড়ের ক্কাথ পেটের বেদনায় ব্যবহৃত 
ছয় এবং দুগ্ধের ম্যায় আঠা মাখনের সহিত খাইলে ফোষ্ঠ পরিষ্কার হয়। Dr. Rum 
91808 ঘলেন যে, কোনস্থান ভাঙ্গিয়া গেলে ইহান্স আঠা প্রদান করিলে বেদনা নিবারণ 
হয়; ইহার ১-৪ ফোটা আঠা গুড় কিছা ছোলার ছাতুর সহিত খাইলে জ্েলাপের“কাজ 
করে। জটালঙ্ক৷ পুকুরের জলে দিলে মাছ মরিয়া যায় (1500015)। জটালঙ্কার 
সাদা আঠা উপদংশ রোগ নাশ করে। 10. J]. 58000 বলেন যে, উক্ত রোগে প্রাতে 
ও রাত্রে ৫ গ্রেণ হিসাবে ব্যবস্থা করিয়া বিশেষ ফল লাভ করিয়াছেন (Ph. Ind. )। 


01085915 :-_ সংক্ষিপ্ত গুণপরিচয় £_ 


দুগ্ধবৎ রস-_-পিচ্ছিল, বাহিক ব্যবহারে চর্মের উপরে বক্তবর্ণ দাগ হয়। বিরেচক। 
কোন প্রকার যন্ত্রণায় ব্যবহারে বেশী যন্ত্ৰণ হইয়া উপশম হয়। চর্মের উপরে কঠিন 
অর্ক দ, বাত, সন্ধিবাত, দাতের যন্ত্রণা, কাসি, শ্বাস, কানের যন্ত্রণা প্রভৃতিতে উপকারী । 
মৎস্কবিষ । 


Fig. —Rheede, Hort. Mal., ii, t. 44; Kirtikar & Basu, Ind. Med. Pl, ৮ 
849 B. . 


Ref.—F.B.L, v. 254; Roxb., F.L, ii, 470 ; B.P., ii, 924; Wall, iii, Pt., 
2, 301 ; Prain, H. H., 272. 


2০৫০ 





৭০6. Euphorbia tirucalli Linn. ( জটালঙ্ক। ) 


527. E. piluliferca Linn. (বড় কেরই ) 
E. bhirta Linn. 


ভাষানুসারী নাম 2-_পুষিতোয়।, চার--সংস্কৃত; বড়কেরই--বাংলা; দুখি--হিন্দী ; নায়েটি 
বোম্বে ; চারোলী--মহায়াষ্টর ; চিরোনী-_পাপ্জাব ; কাটমরা, আমামপট্‌-চৈআরনি 
_তামিল; চারোলী-__গুজরাট ; সাক্ষপপু-_তেলেড; হবুস্সমানা__আব্মব 5 
পুথিতোয়-_সীওতাল। 
চারঃ খরুঃ খরস্কন্ধে৷ ললনশ্চারকস্তথ৷ ৷ 
বহুবন্ধঃ প্ৰিয়ালশ্চ নবদ্ৰুস্তাপসপ্ৰিয়ঃ ॥ 
স্নেহৰীজশ্চোপৰটে। ভক্ষবীজঃ করেন্দুধা ৷৷ 
চারস্থা চ ফলং পক্ষং ৰৃয্যং গৌল্যায্মকং গুরু । 
তদ্বীজং মধুরং ৰৃষ্যং পিত্দাহাৰ্ন্বিনাশনম্‌ ॥ - 
রাজনিঘণ্ট্‌ঃ। আজ্জাদিক ৷ 
আমপৰ্যায় :--চার, খহু, খরস্বন্ধ, ললন, চারক, বহুবন্ধ, প্ৰিয়াল, নবক্র, তাপসপ্রিয়, ত্বেহৰীজ, 
,উপবট, ভক্ষবীজ ও কবেন্দুধা-_এইগুল নাম । 


১০৫১ 


গুণপৰ্বীয় :--চার পরুফল-_বৃত্ত, গৌন্য, (বমন নিবারক) অযনরস গুরুপাঁক। চারবীজ-_মধুর 
বস, বৃশ়, পিত্ত ও দাহরোগ নাশক । 


জগ্মপ্থান £--ভারতবৰ্ষে, উষ্ণপ্ৰধান দেশে এবং বঙ্গদেশে, বিশেষত; হুগলী, হাওড়া প্রভৃতি 
জেলায় শস্তক্ষেত্রে, বাগানে, পতিত জমিতে, রাস্তার ধারে ও রেলরাস্তার ধারে, প্রায় 
সকল স্থানে দেখা যায়। 


বর্ণনা £--বৰ্বজীবী গাছ, খাড়াভাবে ও অবনতভাবে জন্মে, শক্ত লোমযুক্ত কাণ্ড ১-২ ফুট। পত্র 
কাণ্ডের উভয় দিকে যুগ্নভাবে হয়। পত্র লম্বা, ডিথ্বাকৃতি, করাতের ন্যায় দীতযুক্ত, ১-২ 
ইঞ্চি, ছোট । বৃস্ত ছোট, পত্রের শিরাগুলি স্পষ্ট দেখা যায়। পুম্পবৃস্ত ছোট, ফুল ইন 
ইঞ্চি কোমল লোমযুক্ত। বীজকোষ ইন্ত ইঞ্চি, লোমযুক্ত। বীজ ফিকে ধূমরবর্ণ, 
সুক্মকোণী ও গোলাকার ৷ শীতকালে ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ £--পাত| ও রস। 


মূল গ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার $--কথিত আছে ইহার হাপানি ও বক্ষপ্রদাহ আরাম 
করিবার শক্তি আছে। বড়কেরই ও ছোটকেরই, উভয় প্রকার কেরই রক্ত আমাশয় 
ও পেট বেদনায় ব্যবহৃত হয়। বড় কেরই বালকদের ক্রিমি, পেটের দোষ ও লর্দিতে 
খিশেষ হিতকর। কখন কখন ইহা! গণোরিক্া যোগে ব্যবহৃত হয় (9. Arjun )। 
সাঁওতালেরা ইহার শিকড় বমন নিবারণের জন্য ব্যবহায় কষে। গ্রশ্থৃতিদের তুগ্যতৃধ 
কিয়া গেলে ইহা ব্যবহান্ করিলে তাহাদের সুনে প্রচুর পরিমাণে দুগ্ধ আনয়ন করে 
( Dymock )। 


Glory ১--সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
গাছ :-শিশুদের ক্রিমি রোগে, পেটের গণ্ডগোলে এবং কাসিতে উপকাধ্ধী । 
গীছের রস :__আমাশয়ে এবং শূল বেদনায় উপকারী । 
গাছের ক্কাথ :--শ্বাসনলীর যন্ত্রণায় ও শ্বাসে উপকারী । 


Fig.—Burm, Thes. Zeyl., € 104 & 105, Fig.l; Kirtikar & Basu, Ind. 
Med. Pl, t. 846A. 


Ref.—F.B.L, v. 250 ; Rozb., FI, ii, 4721 B.L, ii, 925: Prain, H. H. 
272 ; Dalz & Gibs., Bomb. Fl. 227. 


১০৫২ 





tt 


527. Euphorbia pilulifera Linn. (বড কেরই ) 


528. E. microphylla Heyne (ছোটকেরই ) 


E. bomlaiensis Sant 


ভাষানুসারী নাম :-_রাজাদন--সংস্কৃত, ছোট কেরুই, খির্ই--বাংল! ; ক্ষীরী-_হিন্দী; 
রায়ণী_ মহারাষ্ট্র; রেবণে--কর্ণাট , সাবিলে-_তেলেগ্ড ; পল্প-_তামিল ; কেণ--- 


ৰোহে। 
রাজাদনে| রাজফলঃ ক্ষীরৰৃক্ষো নুপদ্ৰুমঃ ৷ 


নিদ্ববীজে। মধুফলঃ কপীষ্টে| মাধবোদ্ধবঃ ॥ 
ক্ষীরী গুচ্ছফলঃ প্রোক্তঃ শুকেষ্টো রাজবল্লভঃ । 
শ্রীকলোহথ দৃঢ়স্কন্ধঃ ক্ষীরশুক্লম্জিপঞ্চধ। ৷৷ 
রাজাদনী তু মধুর| পিত্তহৃদ্গুরুতৰ্পণী। 
বৃষ্যা স্থৌল্যকরী হৃত স্ুস্সিঞ্ধ৷ মেহনাশকৃৎ ॥ 
রাজনিঘণ্টঃ। আম্লাদিব্গঃ। 
নামপর্যায় £- রাজাদন, রাজফল, ক্ষীরবৃক্ষ, নৃপপ্রম, নিষ্ববীজ, মধুফল, কপীষ্ট, মাধবোস্তব, 
ক্ষীরী, গুচ্ছফল, শুকেষ্ট, রাজবণ্লভ, শ্ৰীফল, দৃঢ়হ্বন্ধ ও ক্ষীরশুরু_ এই পনেরোটি নাম। 
গুণপর্যায় £--রাজাদনী--মধুরু রস, পিত্বনাশক, গুরুপাক, তপণী, বৃত্য, স্থৌল্যকারক। 
ত্য, হুন্িগ্ধ এবং মেহনাশক। 


১০৫৩ 


ভ্ান্ছান :_দক্ষিণভারত, বুদ্দেলখও "ও বঙ্গদেশের সর্বত্র দেখা যায়। হুগলী জেলার পশ্চিম 

, ভাগে প্ৰায়ই দেখা ঘায়। 

বৰ্ণন! 2- বর্ষজীবী গুন্ম, সুক্ষ্ম লোমযুক্ত। ইহা মাটিতে গড়াইয়া কিনা বিস্তৃত হইয়া জম্মে। 
কাণ্ড পত্রময়, নরম, বহুশাখ! বিশিষ্ট, ৪-১০ ইঞ্চি লম্বা। পত্র ছোট, &-ঠ ইঞ্চি, 
লম্বাকৃতি, বৃন্তদেশ গোলাকার । কোন কোন পত্রে দাত থাকে। পুষ্পবৃস্ত ক্ষুদ্র, 
ত্রিকোণাকার, পুষ্পদণ্ডের কচিপাত| তরবারি আরুতি। বীজকোষ ছোট বৌটায় 
থাকে । ইহার ব্যাস ডু ইঞ্চি। ফলে ছাল আছে, উহা স্বল্প লোমযুক্ত। বীজ 
মক্ণ, ঈষৎ নীলবর্ণ, আঠাযুক্ত। শীতের শেষে ফুল ও ফল হয়। 

ব্যবহার্য অংশ :--সমগ্ৰ গাছ। | 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ঃ--ছোটনাগপুৱে এই গাছের সহিত Cryptolepis 
Buchanani R. & S. করণ্ট বা সাওতালী উতরিদুধি গাছের সহিত মিশ্রিত করিয়া 
প্রস্থতিদের স্তনহুগ্ধ বাড়াইবার জন্য ব্যবহার করে ( Rev. A. Campbell )। 


Glossary :-- সংক্ষিপ্ত গুণপরিচয় :_ 


গাছ £--স্তন্যদুঞ্ধবৰ্দ্ধক । 

Fig. — Journ. Coll. Science, Tokyo, xx, Art 3, t. 5; Kirtikar & Basu, 
Ind. Med. Pl, t. 848B. 

৫85 ৮, 252 ; Roxb., F.I., il, 473; B.P., 11}, 925; Prain, H. H,, 
273. 





528. Euphorbia microphylla Heyne. ( ছোটকেয়ই ) 
১০৫৪ 


529. E. thymifolia Burm. (শ্বেত কেরই ) 


ভাষানুসারী নাম :- _লথুহুষিকা_ সংস্কৃত ; স্বেতকেরই, দুধিয়া--বাংল! ; ছোটিদুধি--হিন্দি 
নায়েতি--বোদ্বে ; শিত্রপালাদি-_তামিল ; রেডিডিভীরি-মাস্থবালা-_ভেলেগু। 
জন্মস্থান :__বজদেশে সাধারণতঃ মাঠের ধারে, বাগানে ও রাস্তার কিনারায় দেখা যায়। 


বর্ণন। :- কোমল লোমযুক্ত, বহু শাখাবিশিষ্ট বর্ষজীবী গুন্ম। কাণ্ড ৪-১২ ইঞ্চি, মাটিতে 
গড়াইয়া জন্মে। পত্রের কিনারায় সুক্ষ্ম দাত আছে, ষ্ট ইঞ্চি লঙ্ব৷, পত্রের অগ্রভাগ মোট! 
ও গোলাকার, কাণ্ডে যুগ্ম পত্ৰ হয়। পুষ্পদণ্ ক্ষুদ্ৰ ও সরল। স্ত্রীকেশর ছোট, বীজ- 
কোষ কোমল লোমযুক্ত। বীজ কৌকড়ান। গাছ দেখিতে তাম্ৰবৰ্ণ, পুষ্প বৎসরের 
সকল সময়েই থাকে। 


ব্যবহার্য অংশ :__সমগ্র উত্তিদ্‌। 


মূল গ্রস্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :_ইহার বস কিম্বা গাছের গু'ড়৷ দষ্টস্থানে মন্তের সহিত 
লাগাইলে বিষাক্ত সর্পের বিষ নষ্ট করে এবং দুগ্ধের সহিত ইহা খাইলে ভেদ ও বমন 
হইয়া সর্পবিষ শরীর হইতে বাহির করিয়। দেয়। ইহার গণোরিয়া রোগের স্ৰাব নষ্ট 
করিবার শক্তি আছে। পত্র ও বীজ শুষ্ক অবস্থায় .সীগন্বযুক্ত ও কামোদ্দীপক। 
তামিলনাড়ুর ভাক্তাবরের। ইহা বালকদের ক্রিমিরোগে প্রয়োগ করেন। তাহার! 
সাধারণতঃ খালিপেটে ছানার জলেষ সহিত ইহার গুঁড়া দিবাঁভাগে সেবন করন। 
ইহায় পত্র যত্নে শুষ্ক করিলে চায়ের মত হয় ( Met. Med. Ind., ii, 75) Dr. 
Irvine বলেন, ইহা উত্তেজক ও বিয়েচক। ইহার পত্র কঙ্কন দেশে বড ক্রিমি নাশে 
ব্যবহৃত হয়। Dr. 0’ Shaughnessy বলেন, ইহা! অতিশয় ভেদক। সাওতালের! 
ইহার শিকড় স্ত্রীলোকের বাধক বেদনায় প্রদান করে ( Dymock )। 


Glossary : সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
শুক্ষ পাতা ও বীজ :_-স্থগন্ধি, সঙ্কোচক, উত্তেজক, বিরেচক, বালকদের পেটের 
পীড়ায় ব্যবহৃত হয়। 
গাছের রস :--ফিতা ক্রিমিতে উপকারী | সর্প দংশনে এবং চর্মরোগে ব্যবহৃত হয়। 
মুল :--বাধক বেদনায় উপকারী । 


Fig.—Rheede, Hort, Mal., x, t, 33; Kirtikar & Basu, Ind. Med. Pl., t, 
847. 


Ref.—F.B.L, v. 252'; Roxb., F.L, ii, 473; B.P., ii, 925; Prain, H. H., 
272. 


৯০৫৫ 









$ SPS 
৬ শ 
৷ ও ১ 
১7 ৬ 
0১ ৷; [9 
271) ৰ | ই = 
/ বতৰ 
১৫ 
১১৬2 
হু ১ ২০১০, 
‘ 2০৯ চো 
ঢ় ন 
ৰ তি 
৯ 
529. Euphorbia thymifolia’ Burm. ( শ্বেত কেরই 
Genus—JATROPHA Linn. 
530. J. curcas Linn. ( বাগাভেৱেন্দ| ) 
কাননত্ররগু--সংস্কৃত ; বাগভেরেন্দা--বাংল!; 


ভাষানুসারী নাম :_মহৈবজ্ড, স্থুল, 
বাগভেরেন্দা, এরও হিন্দি; মোগালিএরাণ্ডা--বোদ্বে ; কট্রাভানার্ক-_মালয় ; 
কাট.-আমানার্ক,_ভামিল? কাটিরামুদামু, নেপালাম্‌__তেলেগু ; থোরএরও- মহারাষ্ট্র । 


স্থুলৈরণ্ডে| মহৈরণ্ডে। মহাপঞ্চান্ুলাদিকঃ ৷ 


স্থ লৈরণ্ডে। গুণাঢ্যঃ স্থাদ,রসৰীৰ্য্যবিপক্তিষু। 
: রাজনিঘণ্ট,£। শাবল্যা দিবগঠি। 


নামপর্যায় :--স্বুলএরগু, মহাএরও, মহাপঞ্চাঙ্গুলাদিক--এইগুলি নাম। 
গুগপর্যায় $--স্থূলএরগু- রস, বীর্য এবং বিপাকে অন্ত প্রকার এরণ্ডের তুলনায় অধিক 


গুণসম্পর। 
১০৫৬ 


জন্মস্থান £--ইহার আদি জন্মস্থান দক্ষিণ আমেরিকার ত্রাজিলে ৷ বঙ্গদেশের বহুস্থঃনে বেড়ায় 
ব্যবহার করে। 


বর্ণন! :_সবুজ পত্রাচ্ছাদিত উদ্ভিদ্‌। কাণ্ড ৫-৬ ফুট, বহু শাখা প্রশাখা হয়। নূতন ভাল 
সুক্ষ্ম লোমযুক্ত, আঠা সাবানের স্যায়, জল দিয়া বগডড়াইলে ফেনা হয়। ডাল ধূনরবর্ণ, 
মস্থণ, উজ্জল, গাছ একটু বড় হইলে পাতলা কাগজের ন্যায় ছাল উঠে। কাষ্ট শ্বেতবর্ণ, 
ছিত্রযুক্ত ও নরম শোলার গ্যায়। পত্র ৩ হইতে ৫ ভাগে অগভীর ভাবে খণ্ডিত। 
বৃষ্তদেশ হৃৎপিণ্ডাকুতি, ৪-৬ ইঞ্চি লম্বা; বোটা ৫-৯ ইঞ্চি লম্বা। ফুল পীতবর্ণ কিন্বা 
পীতের আভাযুক্ত সবুজবর্ণ। পুম্পদণ্ডে অনেক ফুল হয়। পুংবেশর ১০টি, দুই থাকে 
জন্মে । স্ত্রীকেশবের মন্তক পীতবর্ণ কিন্বা শুষ্ক হইলে ধূসরের আভাযুক্ত কৃষ্ণবৰ্ণ । ফল 
গোলাকার, ঈষৎ লম্বা, সবুজবর্ণ পরে কৃষ্ণবৰ্ণ ধারণ করে। বীজে তৈল আছে। 
গ্রীষ্মকালে ফুল ও ফল হয়। কাষ্ঠ হইতে বারুদের মসলা হয়। 


ব্যবহার্য অংশ :--ৰীজ, শিকড়ের ছাল। 


মুলগ্রন্থাংশের ওষ্দাৰ্থে ব্যবহার :__বীজের তৈল বিরেচক এবং বমন কারক । ইহ] পঁচডা 
প্রভৃতি রোগে ব্যবহৃত হয় (38916 )। ইহার পাতলা তৈল পুরাতন বাতের পক্ষে 
হিতকর। ইহার পাতার ক্কাথ শুনে দিলে স্তনদুগ্ধ বৃদ্ধি পায় ( Pharm. Ind, )। 
গোয়া দেশে ইহার শিকডের ছাল বাতে প্রলেপ দেয়। ইহার আঠ। হিংএর সহিত 
এবং ছানার জলের সহিত ব্যবহার করিলে অজ ও উদরাময় আরোগা হয় 
( Dymock ) 


ইহার পাত ও রেড়ি গাছের পাতার দুগ্ধ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। 
ভেরেণ্ডা আঠা খোস, পাচড়। ও চুলকানিতে এবং কাউৰ ঘায়ে দিলে বেশ ফল পাওয়া 
যায়। 


.Fig.—)Jacq. Hort. Vind., ili, t. 63; Kirtikar & Basu, Ird. Med. Pl, t. 
867 B. 


Ref.—F. 8, ],, ৮, 383; Roxzxb., F. I[.,iii, 686; B. P.,ii, 941; Dymock, 
০115 274 ; Prain, H. H., 275. 


১৪৫৭ 
১৩৩ 





590. 1 ০1688 নি ( ৰাগাভেয়েন্দা 


231. J. sossypifolin Linn. ( লালতেয়েণ্ড। ) 


ভাষানুসারী নাম £--হণ্ডিকৰ্ণ, নিকুম্ব__সংস্কৃত; লালভেরেণ্ডা--বাংল! , কারিটুরু কাহাবালু 
কাপুর ; কাটটামানান্ধু, আহ্মলয়--তামিল , নেলাক্রসিদা, নেপালেমু-_- তেলে । 
রক্তৈরণ্ডোহপরে৷ ব্যাছে! হস্তিকৰ্ণে| রুবুস্তথা ৷ 
উরুবুকে। নাগকর্ণ শ্চঞ্চ কুত্তানপত্রকঃ ॥ 
করপর্ণে। যাচনকঃ স্লিঞ্ধে| ব্যাত্রদলস্তথা। 
ততকরশ্চিত্রবীজশ্চ হৃন্বৈরণ্ডস্সিপঞ্চধ| ৷৷ 
রক্তৈরগুঃ শ্বয়থ,পচনঃ বান্তিরক্তার্ততিপাণডু- 
জ্রান্তিশ্বাস- অরকষ হরো ইরোচকযো লখুশ্চ ॥ 
রাজনিঘণ্ট, ৷ শাহ্মল্যা দিবর্গঃ 
নামপর্বায় £_রক্তএরও, ব্যাস্ত, হস্তিকর্ণ, রুবু, উরুবুক, নাগকর্ণ, চঞ্চ,র, উত্তানপত্ৰক, করপর্ণ, 
যাচনক, স্ৰিগ্ধ, ব্যাস্তদল তত্‌কর, চিত্রবীজ, হুম্বএরগু-_-এই পনেরোটি নাম । 
গুণপর্যায় £--রক্তত্ৰবগু--"য়থু, পাচক, পিপাসানাশক, রক্তআমাশয়, পাও ভ্রান্তি, শ্বাস, 
জর, এবং কফনাশক, রুচিকর এবং লঘুপাক ৷ 


১০৫৮ 


জন্মস্থান £--ইহার আদিম জন্মস্থান আমেরিকা, বঙ্গদেশের জঙ্গলে, রাস্তার ধারে ও পতিত 
জমিতে বহু পরিমাণে জন্মে । 


বর্ণনা :--ছোট গুল্নজাতীয় গাছ, রাস্তার ধারে ও জঙ্গলের কিনারায় জন্মে। ইহার রস 
পীতের আভাযুক্ত । কাণ্ড ছোট ও শক্ত, পত্র ৩-৪ ইঞ্চি, ইহাতে ৩/৫টি অগভীর খণ্ড 
আছে। বিভাগগুলি ডিম্বাকৃতি, স্থানে স্থানে অল্পষ্ট, কৌটা ২/৩ ইঞ্চি লম্বা । ফুল 
সবুজের আভাযুক্ত পীতবর্ণ (H০dder)। কিন্তু Dr. 7050200 বলেন ফিকে 
লালবর্ণ। পুংপুষ্প সবুজের আভাযুক্ত পীতবর্ণ, পুষ্পনল ছোট, পুংকেশর ৮টি। 
স্থীপুষ্পের বহির্ববাস গোড়ায় ৫ অংশে বিভক্ত | গর্ভাশয় সুস্ম লোমযুক্ত। ফল মহ্থণ, 
গায়ে খাঁজ আছে। ফলের ব্যান ই ইঞ্চি, প্রায় ৩ ভাগে বিভক্ত। বীজের আকৃতি 
ম্‌হণ, লম্বাকৃত, উজ্জ্বল ও কৃষ্ণবৰ্ণ ( Brandis and Gamble )। বর্ষকালে ফুল ও 
ফল হয়। 


ব্যবহার্ধ অংশ :__বীজ ও তৈল। 


মূল গ্রন্থাংশেন ও বধার্থে ব্যবহার :_ ইহা বীজের তৈল উত্তেজক ৷ ইহ যাতে ও গক্ষাখাতে 
ব্যবহৃত হয়। তৈল ধিরেচক, ইছ। ক্ষতশোথ, ক্ষত, অতিশয় আঘাত জনি যেমন! 
থ ক্ৰিমিতে ব্যবহৃত হয়। ইহার শিকড় জলের সহিত ৰাটিয়| বালকদিগকে দিলে 
তাহাদের উদর বিবুদ্ধ আরাম হয়। ইহ! অতিশয় ভেগক এবং গলার গ্যাপ্ধ ফোল। 
আরাম করে। ইঠাব রস চক্ষে দিলে চক্ষেত্স ঝাপসা আধ্বাম হয়। 


য়1089819 :-- সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
পাত| :-_ফোডা, কাব্বস্কল, বিবচ্চিকা ও চুলকাঁনিতে উপকারী । 
ছালের কাথ :--বিবেচক। 


বীজ :_উন্মাদকারক, বমনকান্বক । 
বীজ ও পত্র --বিবেচক । 


Fig—Bot. Reg., t. 746 , Jacq. lc., t. 633; Kirtikar & Basu Ind. Med. 
Pl, t. 


Ref টা, 8, L,v, 38378. 0,১10, 941; Prain, H. H., 275; Dymock, 
Cook. Fl. Bomhay, 1i, 597. 


১০৫৯ 





531. Jatropha gossypifoha Linn. (লালভেরেওা ) 


Genus—RICINUS Linn. 
532. R. communis Linn. (গাবভেরেণ্ড|) 


ভাষানুসারী নাম $--এরগু-- সংস্কৃত; গাবডেরেণ্ড, রেড়ি-বাংলা। বরণ হিন্দি) 
এরপ্ডি_ বোধে ; এরি-_আসাম ; মান্দা-_-কানপুর ; এয়গওুম্‌ মালয়; আমনাক্ক; 
আন আনাককাম চেদী--তামিল ; এরওমু. আমুতাপুচেটু-__তেলেগড। 
শ্বেতৈরগুঃ দিতৈরগুশ্চিত্ো। গন্ধৰ্বৰত্তকঃ। 
আমণ্ডপ্তরুণঃ শুকে| বাতারিদর্থিদণ্ডকঃ 
পঞ্চাঙ্গুলো বর্ধমানে। রুবুকে। দ্বাদশ হ্বয়ঃ ॥ 
শ্বেতৈরগুঃ সকটুররুরসতিক্ত উষ্ণ: কফার্তি- 
ধ্বংসং ধত্তে জরহরমরুতকাসহারী রসাহঃ ৷৷ 
- রাজনিঘণ্টঃ। শান্মল্যা দিবি 
মামপর্বায় £শ্বে তএরণু, বিতএরও্, চিত্র, গন্ধ্বহস্তক, আমণ্ড। তরুণ, শুরু, বাতারি, 
দীর্ঘদণ্ডক, পঞ্চাঙুল, বৰ্দ্ধমান এবং রুবুক-_এই বাবটা নাম । 


৬৪৬০ 


গুণপর্ধায় ঃ--শ্বেতএরগু--কটু তক্তরদ, উষ্ণবীধা, কফদোষনাঁশক, স্বর, ও বাযনাশক, এবং 
উত্কাসি নাশক এবং রসের শমতাকারক ৷ 


জন্মস্থান $--ভারতের বহুস্থানে চাষ হয় । বঙ্গদেশে চাষ হয় এবং পতিত জমিতে এবং রেল 
রাস্তার ধারে দেখা যায়। 


বর্ণনা $--ছোট গুল্সঙ্গাতীয় উদ্ভিদ্‌। ৫-১২ ফুট উচ্চ হয়। পত্র সবুজ কিছা লালের আভাযুক্ত, 
১-২ ফুট । পত্র কঠকট। হস্তাঙ্গুলিবং। পরের বিভাগগুলি লম্বা ও গোলাকার, 
অগ্রভাগ সরু। পত্রের বোটা ফাপা, ৪-১২ ইঞ্চি। পুষ্পদণ্ড মোটা শাখা প্রশাখ| 
বিশিষ্ট । পুংপুষ্পের ব্যাস ২ ইঞ্চি, স্ত্ৰীপুষ্পেং উপরে থাকে । পুংকেশর অনেক আছে। 
স্্ৰীপুষ্পেরে বন্তর্বাস ই ইঞ্চি লঙ্বা। গর্ভাশয় ৩টী পরদ! বিশিষ্ট; জ্ৰীকেশর বিস্তৃত, গাঢ় 
লালবর্ণ। বীজকোষ গোলাকার, ই-১ ইঞ্চি ল্বা। বীজ লম্বা, মহ্ণ, মাংসল, শ্বেত 
বর্ণের দাগ বিশিষ্ট । ফলের গাত্র কত্তিত। বীজ ধূসর ও কৃষ্ণবৰ্ণ। বৎসরের প্রায় 
সকল সময়েই ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ ::--মূল, ত্বক, পত্র, বীজ ও তৈল। মাত্রা-মৃলত্বকৃকন্ধ, 8-২ তোলা , 
মূলের কাথ ৫-১০ তোল! ; মূলরস ১-২ তোলা ) পত্ৰকন্ধ ১-২ তোলা। পত্রের ছাই 
"২ তোলা । বীজশম্ত ২-৬ টা। তৈল ২২-৪ তোল! । 


বৈদ্ভকে এরণ্ডের ব্যবহার। 


চরক :--(১) জরে এরগুমূল_জর রোগীর মলদ্বারে কর্তনবৎ পীড়া থাকিলে ক্ষীর- 
পরিভাধাহুসারে প্রস্থত এরও মূলত্বকের ক্কাথ পান করাইবে (চি: ৩ অঃ)। 
(২) প্রবাহিকায় এরগুমূল__মলবদ্ধ থাকিয়| শূল ও রক্রযুক্ত প্রবাহিক ('আমাশর+) 
জন্মিলে ক্ষীর-পরিভাযান্ুসাবে পক এরও মূল ত্বকের ক্কাথ পান কবাইবে ( চিঃ ১০ অঃ )। 
(৩) উদররোগে এরগুবীজ-__ক্ষীর-পরভাষানুসারে এরগু বঁজের কাথ প্রস্তুত 
করিয়া সেবন করিলে পিঝোদর প্রশমিত হয (চিঃ ১৮ অ: )। (৪) কামে এরগ্ডপত্ধ 
ক্ষার__এরগুপত্রের অন্তরধর্মদ্ধ ক্ষার, কটু তিল তৈল এর পুরাতন গুড় সহ কাসরোগী 
সেবন করিবে (চিঃ ২২ অ:)। (৫) বাতরক্কে এরগ্ডবীজ-_বাতাধিক বাতরৃক্তের 
বেদনা প্রশমনার্থ দুগ্ধ পিষ্ট এরও বীজের প্রলেপ দিবে ( চিঃ ২৯ অ:)। 


সুশ্র্ত :--(১) বৃদ্ধিরোগে এরও তৈল--বাতজবৃদ্ধিরোগে দুগ্ধ সহ এক মাস এরগুতৈল পান 
করিবে (চিঃ ১৯ অ: )। (২) বাতাভিস্যন্দি রোগে এরগু_এরগুপত্র, মূল বা তৃক্‌ 
ছাগীদুঞ্ধে পাক করিয়া সুখোষ্ণ থাকিতে, চক্ষুতে এহৃঞ্ধ দেচন করিবে। 


বাগ ভট :-বাত্ৰান্ধ্যে এরগুপত্ৰ-_ষে রাত্রিতে দেখিতে পায় না, উহাকে দ্বত ভঙ্জিত এরগপত্র 
সেবন করাইবে (উঃ ১৩ অঃ ) | 


১০৬১ 


উাবপ্রকীশ :(১) জ্বরের দাহে এরগপত্র-জর রোগীর দাহ নিবৃত্তির জন্য তাহাকৈ 
এরগুপত্রোপরি শয়ন করাইবে, কিছ! গাতে এরগুপত্র স্থাপন করিবে (মঃ খঃ ১ ভাঃ)। 
(২) গৃপ্রসী ও কটিশুলে এরগুবীজ-__এরগবীজের পায়স প্রস্তুত করিয়া কটিশূলী বা 
গৃপ্রদী রোগী সেবন করিবে ( মঃ খঃ ২ ভাঃ)। (৩) আমবাতে এবণ-_শরীরবনচারী 
আমবাতগজের এবগুই একমাত্র বিনাশক (মঃ খঃ ২ ভাঃ) (৪) শুলে এবগ মূল-- 
শুঠ ও এরগুমূল ত্বকের ক্কাথ, হিঙ্গু ও সচল লবণ যোগে পান করিলে, সন্ত শূল নিবারিত 
হয় (মঃ থঃ ৩ ভাঃ )। (৪) স্থৌল্যে এরগুমূল--কোমল এবগুমূল উত্তমরূপে ধৌত 
করিয়া, রাত্রিতে মধু লিপ্ত করিয়া রাখিবে। উহ! হইতে যে রস নি:স্থত হইবে, প্রাতে 
তাহা পান করিলে জঠরের মেদোবৃদ্ধি হান পায় ( মঃ খঃ ৩ ভাঃ)। 


চক্রদন্ত :_শুঁলে এরগুতৈল _যষ্টমধুর কাথ যোগে এবগুতৈল পান করিলে পিতৃজশূল এবং 
পৈত্তিক গুল্ম প্রশমিত হয় ( শূল চিঃ । । 


বঙ্গসেন :--(১) ৫মণৌবৃদ্ধি রোগে এরগুপত্র ক্ষার --অন্তধূৰ্মদদ্ধ এরগুপত্রের ক্ষার, হিগুযুক্ত 
করিয়া অন্নমণ্ডের্ সহিত সেবন করিবে ( মেদোবিকার )। (২) কর্ণশুলে এরওপত্র- 
এরগুপত্রের পুটপরকরস ও আদার রস সমভাগে লই, যক্িমধুর কন্ধসহ পাক করিবে। 
ইহার সহিত তিলতৈন ও সৈদ্ধব লবণ যোগ করিয়া ঈষহুষ্ঃ থাকিতে কৰ্ণে পুরণ 
করিলে, তৎক্ষণাৎ কর্ণশূল প্রশমিত হয় (কৰ্ণ রোগাধিকার)। (৩) নহদৃক্কোপে 
এরগপজ- সৈদ্ধবধুক্ত এরঞুপত্ররন, নূতন ‘চোখ উঠার” পক্ষে হিতকৰ 
(নেআরোগাধিকার )। 


মূলগ্রন্থাংশের ও বধার্থে ব্যবহার :--পরভাষ। অনুসারে ভেবে বীজের কাথ পান ক্রুরিলে 
পিত্তোদর আরাম হয়। এবগুতৈল প্টেফাপা, কোষ্ঠবদ্ধ' জর, বাত, পুংজননেন্দ্ুয়ে 
প্রদাহ, বস্তিপ্রদাহ, গণোরিয়া, অশ্মরী, মৃত্রমার্গে সঙ্কোচজনক পীড়ায় হিতকয্ন। 
আদার রসের সহিত পান করিলে তৎক্ষণাৎ শূল বেদন! কমিয়া যায়। রেডীর বীজের 
প্রলেপ দিলে ফোড। শীঘ্ৰ পাকিয়| উঠে এবং বাতের ফুল৷ কমিয়া যাঁয়। 
প্রস্থত নারীর বদ্ধিত স্তনে ও বেদনান্বিত স্তনে গরম এরও পত্রের প্রলেপ দিলে এবং 
এরও পত্রের ক্কাথ সেবন করিলে ্তন্তআাব করাইয়। ফুল! ও বেদনা কমিয়া যায়। 
গরম এরগু পত্র বস্তিদেশে স্থাপন করিলে আর্তব বজ:আ্াব বদ্ধিত হয়। এরগুমূলের 
ছাল রসায়ন এবং পুরাতন প্লীহ। ও যকৃৎ বৃদ্ধি কমাইয়া দেয় (R. N. Kbori, ii, 
553.)1 
এরগু পুরাতন বাত রোগে বিশেষ ফলপ্ৰদ, এইজন্য ইহার অপর নাম “বাতাবি”? । 
ইহার শিকড় বাতে ও“কটি-বাতে ব্যবহীর্য। রেড়ীর তৈল ধিরেচক, ইহা গোমৃত্র 
অথবা আদার রস অথবা দশমূল পাচনের সহিত ব্যবহাধা। 
এরগুবীজ পরিষ্কার ও পেষণ করিয়া কাইয়ের মত হইলে জলে ও ুগ্ধে সিদ্ধ করিয়া 
পান কনিলে কটি বেদন। এবং গৃপ্রদী আরাম হয়। 


১০৬২ 


রেড়ীর শিকড়ের ক্কাথ বাতরোগ নাশক । ইহার ছাল পাতা এবং শিকড়ের ক্কাথ জল 
ও ছাগ দুগ্ধের সহিত ব্যবহার করিলে নৃতন বসস্থের উত্তেদ কমিয়া যাগয। মুসলমান 
বৈচ্যেরা ইহার তৈল ভেদক, হাপানি নিবারক, পেট ফাপা জনিত বেদনা, বাত, 
ফুলা, শোথ এবং খতুনাঁশরোগে ব্যবহার করিতে নির্দেশ দেন। ইহার টাটকা রদ 
অহিফেন এবং অপরাপর বিষ বমনের জন্য ব্যবহার করে। শিকডের ছাল বমন 
কারক এবং চৰ্ম্মরোগ নিবারক ( D7৷০০৮)। ইহার কাথ স্ত্রীলোকের ন্যস্ত বুদ্ধ 
কারক ও খতুকর ( Bently & Trimen ) | 


09889 2--জংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 


বীজ £__বিরেচক, জালাব উপর লাগাইলে বেশী জ্বলা হয়৷ শান্ত হয়। কীক্‌ড়া 
বিছার দ’শনে উপকারী, মৎস্কবিষ। 

বীজের তভৈল--বিবরেচক। 

পাত|--মাথার যন্ত্রণায় ব্যবহারে যন্ত্রণা লাঘব হুয়। ফোডায় পুল,টিস্‌ হিসাৰে 
ব্যবহৃত হয়। 


Fig.— Bent & Trim., t. 237; 266০, Hort. Mal, 1, t, 32; Kurtikar 
& Rast, Ind, Med, Pl, t. 878 ; Rheede, Hort. Bot, t. 153. 


Ref.—F. B. 15 v. 437 ; Rozxb., F.IL. ni, 689 ; B.P., 1i, 952; Dymock 
lii, 301 3 Prain, H.H., 277 ; Brandis, For. চান 453. 





) 
/ NN bs 
532, Ricinus communis Linn. (গাবভেষেও্ডা ) 


১০৬৫ 


Genus—PUTRANJIVA Wall. 
533. P. roxburghii Wall ( পুভঞ্জীব ) 


ভাষানুসারী নাম £- পুত্রপীব, ঘুর্নিফল-_সংস্কৃত; পুত্রণীব_বাংল।, পির্তোজিয়া, 
জিয়াপুটজ--হিন্দি; পুত্রজীবক - গুজরাট ; পুত্রজীব-_কর্ণাট ; পুত্রজীবকবৃক্ষ, বম, 
জীবনপুত্বর-_মহারাষ্ট্র; কবর্জুবি, শীশ-_তেলেগ্ড; করুপালী--তামিল; বৎসবণ-_ 
সিংভূম | 
পুত্রজীবঃ পৰিত্ৰশ্চ গর্ভদঃ সুতজীবকঃ। 
কুটজীবোহপত্যজীবঃ সিদ্ধিদোইপত্যজীবকঃ ৷৷ 
পুত্রজীবে হিমো বৃষ্যঃ শ্লেত্মদে| গভৰ্জীবদঃ ৷ 
চক্ষুয্যঃ পিত্তশমনে| দাহতৃষ্ণানিবারণ: ৷৷ 
রাজনিঘপ্ট,১। প্রভপ্রাদিবর্গঃ। 
নামপর্যায় £--পুঞ্জজীব, পবিত্র, গর্ভ, স্থতজীবক, কুটজীব, অপত্যজীব, সিদ্ধিদ। অপত্য- 
জীবব _ এইগুলি নাম। 
গুধপর্বায় :_ পুত্রধীৰ শীতল, বৃষ্য, শ্লেশ৷ উৎপাদক, গৰ্ভ, চক্ষুৰ পক্ষে হিতকর, পিত্তনাশক, 
দাহ, ও তৃষ্ণা নিবারক। 
জন্মস্থান ১-করমণ্ডল উপকূল, পাটনা, মুঙ্গেরের পার্ধতীয় প্রদেশ, বঙ্গদেশোর রান্তাব ধারে 
এবং বাগানে রোপণ কয়ে। 
বর্ণনা! £--এই গাছ ৩*-৫* ফুট উচ্চ হয়। কাও সরল, চারিদিকে অনেক ডাল পালা হয়। সক 
সরু ভাল গুলি বুলিয়া পড়ে । পত্ৰ ২-৩ ইঞ্চি লম্ব৷, মাথা মোটা এবং সরু। ফুলছোট, 
পীতবর্ণ। পুংপুষ্প পুষ্পদণ্ডে গুচ্ছবদ্ধ হুয়। স্ত্রীপুষ্প এক একটি বিম্বা জোড়া জোডা 
হয়। বৃত্ত ২-১ ইঞ্চি, কোমল লোমযুক্ত। ফলে একটি বীজ থাকে, ফল দেখিতে 
বকুলের মত, গোলাকার ; বীজ শ্বেতবর্ণ ও কুঞ্চিত। মার্চ ও এপ্রিল মাসে ফুল হয়। 
জাহয়ারী মাসে ফল পাকে । 
ব্যবহার্য অংশ £__ছা'ল ও বীজ। 
বৈস্তকে পুত্রজীরের ব্যবহার । 
সুঙ্রচ্ত :--স্লীপদে পুত্রঈ'ব-_কালসাত্ম্যবিভাগবিৎ বৈদ্ধ, গুত্ৰৱীব পত্রের রস সর্প তৈলের 
সহিত শ্লীপদ রোগীকে সেবন করাইবেন ( চিঃ ১৯ অঃ )। 


ভাবপ্রকাশ :-- বিস্ফোটে পুত্রধীবফল মজ্জা--পুত্ৰজীব ফলের শান, জলে পেষণপূৰ্ব্বক 
প্রলেপ দিলে, বেদনাযুক্ত ক্ষোটক সন্ত: বিলীনত৷| প্রাপ্ত হয়। 


বজসেন :--উরোগ্রহে পুত্ৰজীব-পুত্ৰজীৰ পত্রের বস হিঙুসহ উরোগ্রহ রোগী পান করিবে 
( উন্বোগ্রহাধিকার )। 


১৪৬৪ 


নুলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :- প্রবাদ আছে যে, ইহার আঁটি ছিত্র করিয়া! 
বালকের গলায় ঝুলাইয়া দিলে ছেলে দীর্ঘজীবী হয় । ইহার বীজ রক্তমামাশয়নাশক, 
উত্তেজক, উষ্ণবীধ্যক ও বলকারক। শিকড় তিক্ত ও জ্বর নীশক। পাতার ক্কাথ 
চক্ষুরোগের ধৌতকর উঁধধ রূপে ব্যবহৃত হয়। চীন দেশে ইহার বীজ মৃত্রকর বলিয়া 
ব্যবহৃত হয়। 


Gl০55ary £ঁসংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


পাতা, ফল ও ফলের ছাল-__কাথ করিয়। সন্দি ও জরে ব্যবহাধ্য। 

মন্তব্য__পল্লীগ্রামে ক্ষুদ্রপল্পব সন্ষিকটস্থ আত্ৰ'ভূষতে, এক প্রকার ক্ষুপ, হেমন্ত খতুতে প্রচুর 
জন্মিয়| থাকে। ইহাকে রাঢ়ে “জয়াত।” এবং পূর্বববঙ্গে “বিষ কাঠালী” বলয়! থাকে। 
অজ্ঞ লোক ইহাকে পুরদীব ভ্ৰমে প্রয়োগ করিয়', অনেকস্থানে বিষম অনর্থোৎপত্তি 
ঘটাইয়াছে। জিয়াতা বা বিষকাঠালী সেবন করিলে. উদরে অতি তীব্র জালা 
উপস্থিত হয় এবং বমন ও মলদ্বার দ্বারা অজস্র রক্ত নিগম হওয়ায়, রোগী মৃত্যুমূখে 
পতিত হইতে পারে । 


Fig.— Brand. For, Fl, 451. t. 53; Wight, 1০.) t. 876; 016০০, Hort. 
Mal., ৮1, t. 59. 


Ref.—F.B.L, v, 335 ; Roxb., F.L, iii, 766 ; B.P., ii, 937, Prain, H.H., 
274; Dalz & Gibs., 8 ১0005 Fil. 236. 






533. Putranjiva rcxburghii Wall. ( পুত্ৰজীৰ ) 


১০৬৫ 


Genus—TARGIA Linn. 
534. T. involucrata Linn. ( বিছুটা ) 


ভাষানুসারী নাম £__বৃশ্টিকালী, বিষাণী--সংস্কত ; বিছুটী--বাংলা ; বহরন্টা--হিন্দি ) 
বৃশ্চিকাণী-মহারাষ্ট্র। হলিগুলু-_কর্ণাট ; শেঠশিঙ্গী--বোম্বে; কচ্চ,রি--তাঁমপ ; 
ডুলঘোংগ্ডী--তেপেণ্ড । 


বৃশ্চিকালী বিষাণী চ বিষত্বী নেত্ৰয়োগহ।। 
উঠ্টিকা পলিপর্ণী চ দক্ষিণাবর্তকী তথা ॥ 
কালকাপ্যাগমাবৰ্ত। দেবলাঙ্গুলিক। তথা। 
করা৷ ভুরিদুদ্ধা চ কর্কশা চামর] চ স| ৷৷ 
স্বৰ্ণপুষ্প| যুগ্মফলা তথা ক্ষীরবিষাণিকা। 
প্রোক্তা ভানুরপুষ্পা চ বস্ুুচন্দ্ৰ সমাহবয়| ৷৷ 
বৃশ্চিকালী কট ভ্ডিক্তা সোক্চ! হৃদ্বত্ৰ শুদ্ধিকৃৎ। 
রক্তুপিত্তহরা বল্য। বিবন্ধারোচন্কপহা ৷৷ 
রাজনিঘণ্ট,। প্রভদ্ৰাদিবৰ্গঃ । 


নামপর্যায় £_ বৃশ্চিকালী, বিষাণী, বিষঙ্্ী, নেতরবোগহা, উন,ক', অলিপণী, দাক্ষিণবৰ্ধকী, 
কপিক'১ আগমাবর্ত, দেবলাঙ্গু লক, করভ, ভূবিদুগ্ধা, কৰ্বশা, চামরা, স্বর্ণপুপ্পা, 
যুগ্মফলা, ক্ষীরবিষণিকা, ভাস্করপুষ্পা--এই আঠরটী নাম। 


গুণপৰ্যায় £__রশ্চিকাণী কট_তিক্তরস, উষ্ণবীধায, হৃদৰোগ, ও মূখ রোগ নাশক, রক্তপিত্তনাশক, 
বলকারক, এবং বিবন্ধা ও অরুচি-নাশক। 


জন্মস্থান £--বঙ্গদেশের সৰ্ব্বত্ৰ, পতিত জমি ও বেড়ার ধারে দেখা যায়। 


বর্ণনা ২-বৃদ্ধীরোহীলতা, অতিশ্ব ঘনশাখাবিশিষ্ট, ৪-৫ ফুট উচ্চ হয়। পত্র ডিম্বাকৃতি, 
অগ্রভাগ ক্রমশঃ সরু, উভয়দিকে পশমের ন্যায় শ্বেতবর্ণ লোম আছে। পত্রের 
বোটা ই ইঞ্চি। পত্রের কিনার। কত্তিত, লোমযুক্ত, ২-৪ ইঞ্চি লম্বা। পুষ্পদণ্ড ১-৪ 
ইঞ্চি লম্ব। হয়, পুষ্পদণ্ড খাড়। ও অনেক ফুল হয়। এই গাছে হত দিলে চুলকাইয়া 
আল| করে। লতার প্রত্যেক গাইট হইতে ফুল বাহির হয়। হুকার সাহেব লিখিত 
“ফ্লোরা ব্রিটিশ ইণ্ডিয়া” নামক পুস্তকে এই গাছ ৪ জাতি বলিয়া উক্ত হইয়াছে। 
গ্রথমটিকে ]', involucrata Proper বলা হয় এবং অপর তি-টীকে উহার 
variety বলা হয়, যথ|--৬৪৮, cordata Muell। ইহার পাতা চওড়া, ডিম্বাকৃতি, 
বৃস্দেশ হৃৎপিণ্ডাকলত, কিনারা মোট! মোট! ভাবে কন্তিত; আর এক প্রকার 
বিছুটী আছে; ইহ৷ Var. ৪08৮524০119 । ইহার পত্র সরু ঘাসের স্তায় লব, | বৃন্তনেশ 


হৃংপিগডাকৃতি, এবং. Var. cannabina Linn, ইহার পর দেখিতে তাগপত্রের 
ন্যায়, ৩ অংশে বিভক্ত ও দাতযুক্ত। আর এক প্রকার লাল বিহুটী আঁছে। ইহার 
নাম Fleurya inter-rupta Gand (F.B. I. ৮. 548; B.P. ii, 961; 
Prain. চন, H., 278 ) | ইহ Urticaceae order ভুক্ত । 


ব্যবহার্য অংশ £__শিকড়। 


মূল গ্রহাংণের ওধখার্ধে ব্যবহার ঃ--ইহার কাথ ২ চামচ দিবসে ২ বার সেবন করিলে 
পুরাতন উপদংশ ঘটত রোগ আরাম হয়। বিদছুটীর শিকড় কুষ্টরোগে বহা প্রয়োগ 
হয়। ইহার শিকড় আদার সহিত মাথায় দিলে মাথা বেদনা আরাম হয়। কঙ্কন দেশীয় 
লোকেরা ইহার শিকড় ঘায়ের পোক৷ বাহির করিবার দন্ত প্ৰলেপ দেৱ তুলসী পাতার 
রসের মহত ইহার মূৰ বাটা।পাচড়া্ লাগাইনে পাগড়। আরাম হয় ( Dymock ) 
ইহার ফল অন্ন জলের সহিত টাকে রগড়াইলে ইন্্রুপ্ত (টাক) আরাম হয়। বিছুটী। 
ফল বাটিনা ফোড়া'য় প্রলেপ দিলে উহ! শীঘ্র পাঞ্য়ি। যায়। Var. T. cannabina 
এর ৰিক মুত্রকর ও ত্ৰিৰোষনাশক। ইহার হে'চারস ই চামচ দিবসে ২ বার সেবন 
করিলে জ্বরের প্রকোপ কমিয়া যায়। ইহার শিকড় ঘর্শ£র। প্রবল জরে যখন 
হস্তবদ বেদনা ও হস্তপদের অগ্রভাগ শীতল হয় তখন ইহার শিকড়ের ক্কাথ ২-৪ আউন্স 
সেবন করিলে জর কমিয়৷ য'য়। ইহার শিকড় (১:১০) মিশাইয়া কাথ হয়, উহা 
ব্যবহার কৰিলে জর্রের সহিত প্রাদাছিক কা/স আরাম হয় । 


Glory সংক্ষিপ্ত গুগপরিচয় £-- 


মূস-_-খঘর্মকারক ও রসায়ন। প্রলেপে ঘায়ের পোকা বাহির বরে । শ্বিত্রে বাহ গুলেপ 
হিনাবে ব্যবহৃত হয়। 


কম্চ-_ভীণন্থরে এবং চর্মের উপর চুলক্কানিতে উপকারী । 
অল্প জলের সহিত মাথার টাকে ঘধিলে টাক ভাল হয়। 


Fig.—Kirtikar & Basu, Ind. Med. PL, t, 880. 


Ref—F. B. I, v. 465 ; Roxb., F. I, iii, 576; B. P., ii, 952 ; Watt, vi, 
Pt. 4, 471 ; Dymock, iii, 313; Prain, H. H., 277. 


১০৬৭ 





534. Targia involucrata Linn. (বিছুটা ) 


Genus—CLEISTANTHUS Hook, £ 
535. C. collinus Benth. (গাররি ) 


ভাষানুসারী নাম :_গাররি_-বাংলা ; গারারি_হিন্দি; কারদা--উড়েস্কা ; গানারি_ 
মধাভারত; নিলাইগ্লালাই, ওদাইচি, ওয়াদুগু--তামিল; কাদিসেন-কপি, কাদিসি-_ 
তেলেগু। 

জন্মস্থান :-__ভারতের শুষ্ক আবহীওয়। যুক্ত অঞ্চলে, পিমল! হতে বিহার পর্যন্ত স্থানে, 
দাক্ষিণাতো, বুন্দেলখণ্ডে ও মধাভারতে দেখা যায় । 

বর্ণন| --গুম্মঙ্গাতীয় উদ্ভিদ বা ছোট গাছ। ছাল 8 ইঞ্চি পুরু, প্রায় কৃষ্ণবৰ্ণ ইহাতে ঈষৎ 
লালের দাগ আছে, ছাল বিদীৰ্ণ । কাষ্ঠ কষ্ণবৰ্ণ বা লালের আভাযুক্ত ধূদরবর্ণ, শক্ত ও 

. অতিশয় ভারী। পত্র উজ্জল সবুজবর্ণ, চামড়ার মত, ডিম্বাক'ত, ১3-৪ ইঞ্চি লম্বা, 

মন্তক মোটা, প্রায় গোলাকার । বৃস্ত $ঁ ইঞ্চি, ফুল পীতাভ সবুদবণ, ছোট পুষ্পদণ্ড 
গুচ্ছবন্ধ থাকে । বীজকোষ & ইঞ্চি, ইহাতে ৩টি বিভাগ আছে, কখন বা ৪টি থাকে। 
গাঢ় ধৃঘরবর্ন, উজ্জল, শুদ্ধ হইলে কৌকৃড়াইয়। যায়। বীজের ব্যাস উ ইঞ্চি, প্রত্যেক 
ফলে ৩টিথাকে। এপ্রিস-মে মাসে ফুল হয় এবং পরবর্তী মাচ্চ-এগ্রিল মাসে ফল 
হ্য় 


৯০৬৮ 


ব্যবহার্য অংশ :--ছাল ও পত্র। 


মূল গ্রন্থাংশের ওষধাথে ব্যবহার £__ইঞ্ধার শিকড় ও ফলের ছাল অতিশয় বিষাক্ক (0, 
Shaughnessy ) | ছোটনাগপুরে ইহার ফল ও ছাল মস্ত মারিবার জন্য ব্যবহার 
করে। ইহার ছাল চর্মরোগে হিতকর | ইহার পত্র জলে ভিজাইয়া সেই জলে স্নান 
করিলে অতিরিক্ত মাথা বেদনা আরাম হয় (Rev. A. Campbell )। ইহার পত্র 
ও ফলের অরিষ্ট পাকাশয়িক ও আস্তিক প্রদাহে বেশ কাজ করে। 


Glossary - সংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 


গাছ ঃ--সঙ্কোচক, অতিশয় বিমাক্ত। 
পাতা, মূল, বিশেষতঃ ফলের ক্কাথ :_আস্তরিক যন্ত্রণা নিবারণ করে । 
মূল, পাতা ও ছাল--মতৎ্স্ত বিষ। 


Fig.—Roxb., Cor. Pl, ii, 37, t. 169; Kirtikar & Basu, Ind. Med. 01... 
856. 


Retf.—F.B.L, v, 274; Roxb., চনু, iil, 232 ; B.P., ii, 928 ; Dymock, iii, 
269. 





535. Cleistanthus collinus Benth. ( গাৱৰি ) 


১০৬৯ 


Genus—MALLOTUS Lour. 
536. M. philippinensis Muell €কমলাগুড়ি ) 


ভাষামুসারী নাম £--কম্পিয্নক, কাম্পিন্য__সংস্কৃত ; কমলা ডু--বাংল| ; কবীলা, বসম্বগন্ধ 
কথ্িগাহিন্দি; কপীলা--মহারাষ্টর; কপলো-_গুজরাট ; কম্পিরকং--কর্ণাট ; 
কন্বিপায়- ফ্রান্স; কন্ধীব_-আরব ; কপিলাপেদী-_তামিল ; স্বন্দগুণ্ডী--তেলেণ্ড। 


কালম্পিন্যঃ কর্কশণ্চন্রো রক্তাঙ্গো রোচনোহপি চ। 
কাম্পিল্যঃ কফপিত্তাঅ-ক্ৰিমিগুন্মোনর ব্ৰণান্‌। 
হস্তি রেচী কটুঝস্চ মেহানাহবিষাশ্যনুৎ ॥ 
ভাবপ্রকাশঃ। হযীতক্যা দিবৰ্গঃ। 


নামপৰ্যায় 8 _কাম্পিন্য, কৰ্কশ, চন্দ্র, বক্তাঙ্গ, ও রোচন-_এইগুলি নাম। 


গুণপর্ধায় $--কাম্পিন্য --রেচক, কটু ও উষ্ণবীৰ্ধষ। ইহা! কফ, পিত্ত, রক্ত, ক্রিমি, গুল্ম, উদয়, 
ব্রণ, মেহ, আনাহ, বিষ ও অশ্মরী নাখক। 


জন্মস্থান $--সমগ্ৰ বঙ্গদেশ; বর্ম, সিঙ্গাপুর, সিন্ধুদেশ, সিংহল, চীন, মালয় ঘ্বপপুঞ্ৰ, 
আফ্রিকা, বোটানিক্‌ গার্ডেন, শিবপুর । 


বর্ণনা :-_ সবুজ পত্রাচ্ছাদিত ২৫-৩০ ফুট উচ্চ বৃক্ষ। ইহার ছাল & ইঞ্চি পুরু, ধূসরবর্ণ, । 
ভিতরের কাষ্ঠ লীলবর্ণ, কাট। কাটা দাগ আছে। কাষ্ঠ মণ ও শক্ত। কচি প্রশাখা, 
পুষ্প1ও ও পাকা পাতার নীচের দিকে তুলার ন্যায় পদাথে আবৃত; শাখা বম । পত্ৰ 
৩-৯ ইঞ্চি লম্ব।, ডিম্বাককতি ও দাতযুক্ত। পত্র দেখিতে কতকট। ডুমুর পাতার ন্যায়, 
পত্রবৃস্তের নিকট ২টি গোলাকার গ্ৰন্থি আছে। পত্রের নিম্নদেশ লালবর্ণ শির! দ্বারা 
আবৃত। বৃত্তদেশ ক্রমশঃ সরু, ৩টী শিরা আছে । বোটা ১-৩ ইঞ্চি। ফুল ছোট, 
একলিঙ্গ বিশিষ্ট; পুপ্পাও গাঢ় লালবর্ণ; পাপড়ি গোলাকার । স্ত্ীপুষ্প এক একটা হয়। 
ফল ছোট কুলের মত। ফল ও বীজকোষ তিন ভাগে বিভক্ত । ফল পাকিলে লাল 
কিছ্বা উজ্জল লালবর্ণ গড়ায় আবৃত হয়। বীজ গোলাকার, মস্থণ ও কৃষ্কবর্ণ। 91 
Buchanan Hamilton বলেন যে এই গাছকে Monkey {ace 1066’ বলে 
কারণ বালকের ইহার ফল মুখে ঘবিয়া মুখ লালবর্ম করে। ইহার ফল লালবৰ্ণ ব লয়| 
ইহার আর একটি নাম রক্তফল। পাকা ফলের গ য়ে রক্তবর্ণ যে পদার্থ থাকে উহাকে 
কমলাগু'ড়ি বলে ; ইহা! গন্ধশৃন্য । কমলাগুড়ি লেবু রং বিশিষ্ট) রেশমে রং করিতে 
ইহা ব্যবহৃত হয়। ফল হইতে যে গুড়! পাওয়া যায় উহাকে “কপিলী” 
বলে। ইহ। অতি উৎকৃষ্ট, আর বৃক্ষের শাখা প্রভৃতি হইতে যে রং পাওয়া! যায়, 
উহ্াকেও “কপিলী”” বলে। বিশুদ্ধ কম্পেন্নক প্রায় পাওয়া যায় না। ব্যবসায়ীরা 
ভেজাল দিয়া বাজারে বিক্রয় করে। জলে অঙ্গুপির অগ্রভাগ ভুবাইয়া কমলাগ্তড়িরণ্ড়া 


১০৭০ 


মিশাইয়া কাগদে রগড়াইলে যদি বত্তিকা আকার ধারণ করে তবে উহা উৎকৃষ্ট 
বলিয়া জানিবে। ইহার ফুল সেপ্টেম্বর-নভেম্বর মাসে এবং ফল মাচ্চ'চমে মাসে 
জন্মে। 


ব্যবহার্য অংশ 2-_ফলের গুঁড়। ও শিকড় । মাত্রা ২ আনা-_-১ তোল! । 


বৈদ্তকে কমলা গু'ড়ির ব্যবহার। 


(২) গুল্সে কম্পলক :-__বিরেচনার্থ, পুল্মরোগীকে মধুর সহিত আলোডিত করিয়া, 
কম্পিলক দেবন করাইবে। (চিঃ ৫ অঃ)। (২) ভ্রণরোপণার্থ কিল্লক--কম্পিম্তক 
মহ পকতৈল শষ ব্ৰণরোপক । ' (চিঃ ১৩ অঃ)। মাংসাস্কুর উৎপাদন পূৰ্ব্বক ক্ষতপূর্ণ 
করাকে রোপণ বলে। 


ভাবগকাশ £_ ত্রিমিতে কম্পিল্লক-বম্পিল্পনক ১ তোল! গুড়ের সহিত সেবন করিলে উদর 
ক্রিম নিশ্ত পতত হয়। (ক্রিমি চি:)। 


মূলগ্রন্থাংশের ওখধার্থে ব্যবহার ১--কমল| ৫, বরুণ ছাল (Crataeva re!igiosa ) ৪, 
গোল'পের কুঁডি ৫, হরীতকী ৪ এবং সৈন্ধব লবণ ৪ ভাগ, একত্র গুডা করিয়া ৩*-৪* 
গ্রেণ মাত্রায় গুড়ের স'হত সেবন করিলে ক্রিমিনাশ হয়। 
কমলা, বিডঙ্গ হুরীতকী, যবক্ষার, সৈদ্ধবলব্ণ সমভাঁগে লইয়া গুড়া করৰিয়| ১ ডাম 
মাত্র সেবন ববিলে ফিতার ন্যায় ক্রিমি আরাম হয়।চত্ৰদত্ত ) 
কমলার গুড়া ৮ গুণ সরিষার তৈলের সহিত মিশাইয৷ আক্রান্ত স্থানে গলেপ দিলে 
দ্ধ, ছু'ল প্রভৃতি রোগ আরাম হয়। মধুর সহিত কমলাগুডি ২ ড্রাম সেবন করিলে, 
ফিতার ন্যায় ক্রিমি মরিয়া যায়। 
কমলার ফলের গুঁড়া হইতে যে চূৰ্ণ প্রস্তুত হয় উহা ক্রিমিনাশক, বিষ নাশক ও 
বিরেচক। ইহার সন্ধি দূর করিবার শক্তি আছে। নিঘণ্ট,কারের মতে ইহা! সন্ধি, 
পিত্ত, পাখুগী ও ক্রিমিনাশক। ইহার পত্র ধারক ও শান্তিবর। কমলার ফল 
পাকলে, আপনা আপনি ফাটিয়া যাঁয়। 1910)287. লেখক বলেন যে, একপ্রকার 
কৃষ্ণবৰ্ণ কমলা গুড আছে উহ। 7:0310219 দেশ হইতে ভারতে আইসে। ইহাকে 
*চ805100? বলে। ফিকে লালঙ্গালীয় কমলা গুডিতে ভারতীয় কমলা বলে। 
Dr. Rheede বলেন যে, ইহার পত্র, ফল ও শিকড় মধুর সহিত সেবন করিলে, 
বিষজ জন্তর দংশন জনিত বিষ নষ্ট হয়। ভারতীয় কমলাকে সাধারণতঃ Wars! 
বলে। 
কমলাগু'ড়ি পিত্ত সাম্যাবস্থায় আনায়ন করে এবং শৃলবৎ বেদনা নাশ করে। ইহা 

' বমন কারক। এইজন্ত উহা সেবন করিলে বমন হয়। 


১০৭১ 


(31055915 ২- সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 


ফলের শুয়া ও ছাল- তিক্ত, ক্রিমিনাশক, বিরেচক ও সঙ্কোচক। 
মন্তব্য ঃ--চরক ক্রিমিস্বর্ণে ‘কম্পিপ্লক' পাঠ করেন নাই। 


Fig.—Bentl & Trim., t., 266; Kirtikar & Badu. Ind, Med. PI, t. 8758 
Roxb, Cor, Pl. ii, t. 38 ; Rheede, Hort Mal.. v, t, 21 & 24. 


Ref. —F. B. L,v. 442; Roxb, F.I, iii, 827; ৪৮, ii, 950 3 Prain H.H 
277 ; Watt, ৮, 21, L, 114; Dymock, 111, 296. 





534A  Mallatis nhilinninensis Mull. { তয়লাঞ ডি ) 


537. ৮, distichus Muell (লোয়াঁড়) 


ভাবানুসারী নাম £_লাবলীফল-_সংস্কৃত; নোয়াড়--বাংল| ; হরফারেবভী, চালমেয়ী-- 
হিন্দি; কাখদান্বলা--মহারাষ্টর, খাটিমাঙ্গণী-_গুজরাটঃ  অৱনেলী--মালয় ; 
আরুদনল্লী-_-তামিল : রাঁকা-উপ্িরি কী--তেলেগু। 


৬৫০৫৩ 


সুগন্ধমূল। লাবলী পাণ্ডুত কোমলবন্ধলা । 
লবলীফলমআৰ্শঃ-কফপিত্তছরং গুরু । 
বিশদং রোচনং কুষ্ষং স্থাদ্ং তুবরং রসে ॥ 

ভাব্প্রকাশঃ। আম্সোদিবৰ্গ: ৷ 


নামপর্যায় £--হগন্ধযূল৷, লবলী, পাণ্ডু, কো মলবন্কলা__এইগুলি নাম। 


গুণপর্যায় £_লবলীফল-রক্তার্শ ও কফপিত্তহর ; গুরুপাঁক, বিশেষ বোচক, রুক্ষ এবং স্বাদু- 
অন্ন ও ক্ষার বুস। 


জন্মস্থান £_-মালয় দ্বীপপুঞ্জ, মাদাগাঙ্কার, এবং বঙ্গদেশের অনেক বাগানে ইহা বোপণ বরে। 


বর্ণনা £--২%-৩০ ফুট উচ্চ গাছ। বসন্ত কালে ইহার পাতা পড়িয়া যায়। শাখ৷ আঙ্গুলের 
মত মোটা, ছাল বন্ধুর, ধূসববর্ণ ; পএময় শাখা ১-২ ফুট | পত্র ঝিল্রিযুক্ত, নিয়তাগ 
ফিকে, বৃস্তদেশ প্রায় গোলাকার । ফুল গুচ্ছবদ্ধ গু; ইঞ্চি কখন কখন উভয় লিজ- 
বিশিষ্ট । পুংকেশর বক্র, গর্ভাশয় ডিম্বাকৃতি। ফল গোলাকার, শস অল্প। ফলে বীজ 
একটি খাকে। ইহাতে ৩/৪ট। বিভাগ আছে মার্চ-এপ্রল মাসে ফুল ও ফল হইয়া 
খাকে। 


ব্যবহার্য অংশ :--বীজ, শিকড় ও ফল। 


মূলগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার £--ফল অম্ন ও ধারক। শিকড় অতিশয় বিরেচক ও 
বীজ সন্দিনাশক । 


Glossary £- সংক্ষিপ্ত গুণপরিচয় £ 
ফল- সক্কোচক। 
মূল ও বীজ-_বিরেচক। 
পাতা ও মূল-_বিষাক্ত পোকার বিষের প্রতিষেধক। 


Fig.—Rbheede, Hort, Mal, iii, t. 48 & 47; Lamk., IIL, ii, 757; 
Kirtikar & Basu, Ind. Med., Pl,,t, 862 A. 


Ref.—F. B. I, v, 304; Roxb,, F L, iii, 672, B. P., ii, 936; Watt. 
vi, Pl. I..217. 


১০৭৩ 
৯৩৫ 


৩৬৯২ ৩ 
2২7৬ 


জা, 





537, 91051157005 distichus Muell, (নোয়াড় ) 


538. P. emblica Linn. (আমলকী) 


ভাষানুসারী নাম ঃ--আমলকী, বয়:স্থা, 'ধাত্রীক-_সস্কৃত; আমলকী-_বাংলা; আমরা, 
আত্তনলা_হিন্দী ; আম্বঠ ঠা, আবলা- মহারাষ্ট্র; নেল্লি--কর্ণাট ; আবলা--গুজরাট ; 
অঁড়া--উৎকল ; আম্লকং--ফ্রা্স , অম্ল্জ--আরব ; নেলি--সিংহল ; নেমীকাই--- 
তামিল; উসরকায়, উধীরিকী--তেলেগড । 


আমলকী বয়ঃস্থ| চ ভ্রীকলা ধাত্রিকা তথ! ৷ 
অমৃতা চ শিব! শান্তা শীতাহমৃতফলা তথ! ৷ 
জাতীফলা চ ধাত্তেয়ী জয়! ধাত্ৰীফল| তথা। 
বৃষ্যা বৃত্তফল| চৈব রোচনী শৱরভুহৰয়। ৷ 
আমলকং কষায়ায়ং মধুরং শিশিরং লঘু। 
দাহপিত্তবনীমেহ শোফলংচে রসায়নম্‌ ৷৷ 
অপি চ। 

কটু মধুরকষায়ং কিঞ্চিদয়ং কফত্নং 
কচিকরমতিনীতং হস্তি পিত্াঅতাপম্‌ ৷ 


৯৭৪ 


শ্রমবমনচিন্ধাস্মানবিষ্টভ্ভদোষ 
প্রশমনমমৃতাভং চামলক্যাঃ ফলং স্যাৎ ॥ 
রাজনিঘণ্টঃ। আঞ্সা দিবহি । 


নামপৰ্য্যায় £_-আমলকী, বয়ংস্থা, শ্রীফলা, ধাত্রিকা, অমৃত, শিবা, শস্তা, শীতা, অমৃতফলা, 
জাতীফলা, ধাত্রেয়ী, ধাত্মীফলা, বৃদ্যা, বৃস্তফলা, রোচনী-_এই পনেরোটা নাম। 


গুণপৰ্য্যায় :--আমলকী--কষায় অক্স মধুর রস, শীতবীধ্য, লঘুপাক, দাহ, পিত্ত, বমি, মেহ ও 
শোখ নাশক, এবং রসায়ন। 
আমলকীফল-_কটু, মধুর, কষায়রস, বিপাকে কিঞ্চিৎ অগ্লরস, কফনাশক, রুচিকর, 
অত্যন্ত শীতবীধ্য, রক্তপিত্তের তাপ নাশক | শ্রম, বমন, বিবন্ধ, আগ্মান, বিষ্স্তদোষ 
নাশক এবং অমৃততুলা । 


জন্মস্থান ঃ--ভাৱতবৰ্য ও বঙ্গদেশের অরণ্যে জন্মে। বীকুডা জেলার জঙ্গলে বহু পরিমাণে 
দেখা যায়। হুগলী, হাওড। প্রভৃতি স্থানে বাগানে রোপণ করে। 


বর্ণনা ৪--মাঝারি গাছ ২৭ ২৫ ফুট উচ্চ ছাল ঠঁ ইঞ্চি পুরু, ফিকে ধূসরবর্ণ, ভিতরের কাষ্ঠ 
শক্ত ও লালবর্ণ | পত্রদণ্ড লম্ব , পত্রকা পালকের মত দণ্ডের উভয়দিকে হুয়। পক্ষাকায় 
কোমল লো'মযুক্ত উ ই ইঞ্চি লম্বা, বেটা ক্ষুদ্র । ফুল ছোট, সবুজের আভাযুক্ত গীতবর্ণ, 
লম্বা পুষ্পদণ্ডে থাকে । পু কেশর ৩ট।। স্ত্ীপষ্প অল্প হয। ইহার পাপড়ি পুংপুষ্পের 
তুল্য। ফল ২-3%, ইঞ্চি গোলাকার, শীসযুক্ত, ফিকে পীত্তবর্ণ। পাকিলে কতকটা 
লালেব আভাযুক্ত হয় । ফলেব স্বাদ অন্ন । ফলে ৬টা বীজ থাকে কাশীর আমলকী 
সর্বাপেক্ষা উৎকৃষ্ট । ভাল আমলকীর গন্ধ গন্ধকের মত। আমলকীর পশ্চাতৎভাগে 
পেয়ারায় স্তায় ফুল থাকে। ফলের গাত্র খাজকাটা। শুষ্ক অ'মলকী কৌকডান, ঈষৎ 
কৃষ্ণবৰ্ণ, অল্প সৌগন্বযুক্ত । বসন্তকালে ফুল হয়। শীতকালে ফর পাকে। 


ব্যবহার্য অংশ $__ফল, ছাল এব ফুল। মাত্র। রস ২ তোল” চূর্ণ ৪-৮ তোলা। 


বৈষ্ভকে আমলকীর ব্যবহার । 


চরক £--(১) বিসর্পজ্বরে আমলকী--বিসৰ্প স্বরে গবাঘ্বত মিশ্রিত আমলকীর বস পান 
করিবে। যদি রোগীর কোষ্ঠ বদ্ধ থাকে, তাহ| হইলে তেউডীর গুডা মিলিত 
করিবে (চিঃ ১১ অঃ)। (২) হিন্কায় আমলকী--আমলকী ও বয়েদ্‌ বেলের 
( কপিখ ) রস, পিপুলচূর্ণ ও মধু সহ হিকা রোগীকে সেবন করাইবে (চি: ২১ অঃ) । 
(৩) শ্থেতগ্রদরে আমলকী বীজ ও আমলকী-_ শ্বেত প্রদরে পক আমলকীর বীজ 
উত্তমরূপে পেষণ পূৰ্ব্বক চিনি ও মধুর সহিত কিম্বা আমলকীর চূর্ণ বা রস মধুর 
সহিত সেবা (চি, ৩০ অ:)। 


১০৭৫ 


সুশ্ৰুত £--(১) অর্শে আমলকী-_আমলবী উত্তমরূপে পেষণ করিয়া কোন মুৎপাত্রের 
অভ্যন্তরে লেপন করিবে। এ পাত্রে ঘোল রাখিয়। দিবে। অর্শোরোগীকে এ ঘোল 
পান করিতে দিবে । ইহা অর্শোরোগে হিতকর (চিঃ ৬ অ:)। (২) বাতরক্তে 
আমলকী- পুরাতন স্বত আমলকীর রসের সহিত পাক করিয়া বাতরক্তে পানার্থ প্রয়োগ 
করিবে (চি: € অ:)। (৩) প্রমেহরোগীর--আহারার্থ আমলকী- প্রমেহী 
স্তামাকনীবার ভোজী হইয়া--আমলকী প্রভৃতি ফল আহার করিবে (চিঃ ১১ অঃ )। 
(3) প্রস্রাবের যন্ত্রণার আমলকী-_মৃত্রদোষরুজীতুর অধিক মাত্রায় আমলকীর রস 
পান করিবে (লঃ ৫৮ অঃ ) | 

বাগন্তট--(১) কাসে আমলকী-_কাস রোগী-_-আমলকীচূর্ণ সহ দুগ্ধ পাক করিয়া, স্বত 
সহ পান করিবে ( চিঃ ৩ অঃ )। আমলকীচুর্ণ ২ তোলা, দুগ্ধ আধ পোয়া, জল দেড় 
পোয়| জাল দিয়া দুগ্ধাবশেষ থাকিতে নামাইয়া' ছাকিয়া উহাতে আধতোল! গব্যদ্বত 
মিশ্রিত করিয়া সেব্য। (২) প্রমেহে আমলকী-_প্রমেহী, মধু সহ আমলকীর রস 
পান করিবে (চিঃ ১২ অঃ )। 

চক্ৰদত্ব--(১) রক্পিত্তে আমলকী-_নাসিকা হইতে রত্তক্রুতি রোধ করিবার জন্য স্বৃত 
ভঞ্জিত শুষ্ক আমলকী কীজিতে পেষণ পূৰ্ব্বক মস্তকে প্রলেপ দিবে (রক্তপিত চিঃ )। 
(২) পিত্তধুলে আমলকী--পিত্তশুলী চিনির সহিত আমলকীর রস পান করিবে 
(শূল চি:)। (৩) শীতপিত্তে আমলকী-_শীতপিত্ত রোগী পুরাতন ইক্ষুগুডের 
সহিত আমলকী সেবন করিবে ( উদর্দকোঠাদি চিঃ )। 

ভাব্প্রকাশ-_(১) মুক্ররোধে আমলকী-মৃত্ররোধে আমলকী পেষণ পূৰ্ব্বক নাভির নিয়দেশ 
প্রলিস্ত করিবে । (২) যোমিদাহে আমলকী-যোনিদাহে আমলকীর রস চাঁন সহ 
পেয় ( ফোনিবোগাধিকায় )। 

হারীত £--(১) বাতজবমনে আমলকী-_আমলকীর রসে শ্বেতচন্দন ঘর্ষণ করিয়া! গাঢ় করিবে। 
আমলকীর তুল্য ইহার একটি গুড়িকা প্রস্তুত করিয়। মধু সহ সেবন করাইলে বাতজন্ত 
বমন নিবৃত্তিপায় (চিঃ ১৩ অ: )। (২) শিরঃক্ষতে আমলকী-__-আমলকী, চিনি ও 
স্থতের সহিত পেষণ পূৰ্ব্বক মস্তকে লেপন করিলে, শিরঃক্ষত বিনষ্ট হয়। ইহা। 
শিরঃগীড়ায় ও ব্যবহার কর। যায় (চি: ৪২ অঃ )। মাথার খুস্ধি নিবারণের জন্য কিন্ব। 
কেশদক্রতেও ইহা! প্রযোজ্য । 

বলসেন_(১) সরক্তমুত্র ও মুত্ৰকৃচ্ছে , আমলকী--অতিযন্ত্ৰণার সহিত বক্তসহ মূত্র নির্গম 
হইলে ইক্ষুরস ও কাচা আমলকীর বঙ্গ সমভাগে মধু সহ পান করিবে (মত্ররুদ্্বাধিকার)। 
(২) নবলোচনকোপে আমলকী_-“চোখ উঠিলে” স্থপন্ক আমলকীর রস বিন্দু বিষ্ণু 
চক্ষুতে দিবে__চোখ উঠার প্রথমাবস্থায় ইহা প্রয়োগ করিলে যন্ত্রণা ও লোহিত্য নিবৃতি 
পায় (নেত্র চিঃ)। (৩) বিচ্ছিনাম শিশুরোগে আমলকী-_আমলবীচুর্ণ গোযুত্রে 
সাতবার ভাবনা দিয়া শিশুর বিচ্ছিযুক্ত অঙ্গে প্রলেপ দিবে (বালরোগাধিকার ) | 


১০৭৬ 


*মুলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £-আমলকীর টাট্কারদ মৃত্রকর ও মৃত্ুবিরেচক, 
আমলকী চামড়া পরিষ্কার করিবার জন্য ব্যবহৃত হয়। ইহা উদরাময় ও রক্ত আমাশয় 
নাশক | হিন্দু কবিরাজের! ইহার ফুল ধারক উধধরূপে ব্যবহার করেন ( Ainslie, 
Met, Med. 10৫7, ii, 244 )। ইহার টাট্কারস, মধু ও হরিদ্রার সহিত মিশাইয়া 
গণোরিয়া ৰোগে প্রদত্ত হয় ( D7৷০০৮)। ইহার বীজের ক্কাথ তিক্ত, বলকারক এবং 
পুরাতন রক্ত-আমাশয় নাশক। আমলকী ফলের সরবত মধু দিয়া খাইলে রোগীর 
বেশ বল হয়, ইহার মূত্রকর। আমলকী অনেক আঘুর্ধেদীয় উষধে ব্যাবহৃত হয়। 
আমলকীর গুঁড়া ৩২ তোল, জারিত লোহা ৩২ তোলা, হঠ্ঠিমধু ১৬ তোলা; এইগুলি 
গুলকের রসে ক্রমাগত সাতবার ভিজাইয়! ২০-৪০ গ্রেণ মাত্রায় সেবন করিলে কামলা, 
রক্তহীনতা, অজীৰ্ণ রোগ আরাম হয়। মুসলমান বৈদ্যেরা! ইহাকে ধারক, রক্তের 
সংশোধক ও ত্রিদোয নাশক বলিয়া বর্ণনা করিয়াছেন ( Dymock, iii, 261 )। 
ইহার ফলের আঠা নৃতন চক্ষুপ্ৰদাহে হিতকর। 
আমলকী, ভ্রাক্ষা, চিনি, মধু প্রত্যেক ৮ তোলা, জল ৪০ তোল, একত্রে মিশ্রিত 
করিয়া! কাপড়ে ছাকিয়া ব্যবহার করিলে পেটের বেদনা ও উদরাময় আরাম করে। 
দুই ড্রাম পরিমাণ আমলকীর পিষ্টক মধুর সহিত খাইলে গর্ভাশয় হতে ৰত্তম্ৰাব 
আরাম হয়। 
আমলকী, চিতা, হরিতকী, পিপুল এইগুলি সমভাগে লইয়। চূৰ্ণ করিয়। সেবন করিলে 
জর নাশ হয়। ইহা রুচিকর, ক্লে, দীপক ও পাচক। ইহাকে আমলক্যাদি চূর্ণ বলে। 
আমলকী, পদ্ম, কুড়, লাজ ৪ বটের ঝুরি--ইহাদিগের চূর্ণ মধু সহ গুটিকা প্রস্তুত 
করিয়া মুখে রাখিয়া দেবন করিলে অত্যন্ত পিপাসা ও প্রবল মুখ শোষ প্রশমিত হয়। 


বিড়ঙ্গ, গুঠ, পিপুল, হরিতকী, আমলকী, বচ, গুলঞ্চ, ভেলা ও শোধিত বিষ 
এইগুলি একত্রে মিশ্রিত করিয়। গোমুত্রে পেষণ করিয়া ১ রতি পরিমাণ বটিক প্রস্তুত 


করিবে। আদার রস সহ ১ বটিকা সেবন করিলে অজীর্ণ ও গুল্তা, দুইট৷ বটিকা সেবন 
করিলে ওলাউঠ1, তিনটি বটিকা সেবন করিলে সর্পবিষ এবং চারিটি বটিকা সেবন 
করিলে সান্লিপাত জর আরাম হয়। ইহার নামসঞ্জীবনী বটিকা। 


010988:5 $-_ সংক্ষিপ্ত গুণপরিচয় :--- 
ফল--তিক্ত, সিধ্ধকর, উত্তাপনাশক, প্রস্রাবকারক, বিরেচক । 
অপকফল--কোঠবদ্ধতানাশক। 


শুক্ষফল--বরক্তআবে উপকারী ৷ উদরাময় ও আমাশয়ে, উপকারী। লৌহুভম্ম সহ 
ব্যবহারে রক্তশৃষ্যতায় উপকারী, কামল।, অগ্নিমান্দো উপকারী। 


ফলের ক্কাথ-__কামল!, অগ্নিমান্দা এবং কাসে উপকারী। লেবুর রসের সহিত 
আমলকীর গুঁড়া_ব্যাচিলারি ভিসে্টিবীতে উপকারী । 


১০৭৭ 


ফলের রস-__চোখের প্রদাহে বাহিক ব্যবহারে উপকারী। 
ফল িপ্ধকর, উত্তাপনাশীক, কোষ্টবন্ধতানাশক । 
মুল ও ছাল- সঙ্কোচক। 
বীজ--শ্বাস, কাস, এবং যক্ণং প্রদাছে উপকারী । 
Fig :—Brand., For. ঢা] t. 628; Rbeede, Hort. Mal:, i, t, 38; Bedd., 
Fl. Syl., v, t. 258. 


Ref :—F. B. IL., v, 289 ; Roxb., চা, IL, iii, 671; 8. P.,ii, 1935; Watt, ৬. 
Pt. I, 270 ; Dymock, iii. 261 ; Prain H. H., 274. 





538. Phyllanthus emblica Linn. (আমলকী ) 


539. 0, niruri Linn. ( ) 
ভাষানুসারী নাম £--ভুধাত্ৰী, তমলী, তামলকী--সংস্কৃত $ ভূইমামল।, ভূমিআমলফী-- 
বাংল! ; তুইতামল', ভত্র-আম্বড়া, পতাল-আস্বড়া--ছিন্দি ; ভূয়াশ্বলী, ভূ'ই-আঘ্ঠ ঠী-_ 
মহারাষ্ট্র, ভেমান্বলা--গুল্তরাট ; = আক্লৰ্ণেলি--কৰ্ণাট;  নেলাউসিরিকা, 
লেলবুসিবিক্সেটু_তেলেগড ; ফিজাকাই-নেক্ী--তামিল । 


১০৭৮ 


ভূম্যালকী তমালী চ তালী চৈব তমালিকা। 
উচ্চট| দৃঢ়সাদী চ বিতুল্না চ বিতুঞ্লিকা ৷৷ 

ভুধাত্ৰী চারুটা বৃষ্যা বিষন্নী বছুপত্ৰিক| ৷ 

বহছুবী্য্যাহহিভয়দ| বিশ্বপর্ণী হিমালয়|। 

জটা বীর চ নাম্দ৷ সা ভবেদেকোনবিংশতি ॥ 
ভূধাত্রী তু কষায়াক্স! পিত্তমেহবিনাশনী। 

শিশির মুত্ররোগান্তি-শমনী দাহনাশনী ॥ 

বরাজনিঘণ্টঃ। পর্পটাদিবর্গ। 


নামপর্ায় :_তৃম্যালকী, তমালী, তালী, তমালিকা, উচ্চটা, দৃঢপাদী, বিতুম্না, বিতু্নিকা, 
ভূধাত্ৰী, আরুটা, বৃষ্যা, বিষস্্ী, বহুপত্ৰিকা, বছবীধ্য, অহিভয়দ্লা, বিশ্বপনী, হিমালয়, জটা, 
বীরা._-এই উনিশটী নাম। 


গুণপর্বায় £--ভূধাত্রী-_কষায় অয়রস, পিত্বদোষ ও মেহরোগ নাশক | শীতবীধ্য, মৃত্ররোগ 
নাশক ও দাহ নাশক। 


জন্মস্থান £--ভারতবধের গরমদেশে, পাঞ্জাব, আসাম, বাংলা, ত্রিবাঙ্কুর, হুগলী, হাওড' 
জেলার চাষ ক্ষেত্রে এবং ভিজ! জমিতে প্রায় সর্বত্র জন্মে । 


বর্ণন1 $--বর্ষজীবী গুল্ম, ৬-৮ ইঞ্চি উচ্চ হয়। শাখা খাডাভাবে বাহির হয়। উপরের শাখা 
শিরাযুক্ত, উহাতে কোমল লোম আছে। পুংপুষ্প ৪ ইঞ্চি লম্বা ও গোলাকার । 
পুংকেশর তিনটি । পত্র আমলকীপত্র অপেক্ষা চওড়া, পাতার বোট। কোনটি লাল, 
কোনটি শ্বেতবর্ণ। ফল অতিশয় ছোট, &-২ ইঞ্চি, চেপ্টা ও গোলাকার। ইহাতে 
তিনটি বিভাগ আছে। বীজ শ্বেতবর্ণ নরম। ফুল পীতবর্ণ। ইহার গাছ কতকটা 
বননীল গাছের মত। এই গাছ শরৎ কালে বেশ দেখা ঘাঁয়। ফুল বর্ষার শেষে 
এবং পরে ফল হয়। ফল তিক্ত ও অম্ন। 


ব্যবহার্য অংশ ৫ পত্র, শিকড় ও বীজ। মাত্রা-সমগ্র গাছ, চূর্ণ ২-৬ আনা | 


বৈদ্ধকে ভুম্যালকীর ব্যবহার ৷ 


চরক :_হিক্কাশ্থাসে ভূধাত্রী-ভূমি আমলকীর মূলের রস চিনি সহ পান এবং নস্ত লইলে 
হিক্কাশ্বাস প্রশমিত হয় (চিঃ ২১ অ:)। 


চক্রদত্ত :--নেত্ৰপীড়ায় ভূধাত্রী_ভূমি আমলকীর মূল কীজি ও সৈন্ধবল্বণ সহ তাত্রপাত্রে 
ঘর্ষণ করিয়| ঘন-হুইলে নেত্র-বহির্ভাগে প্রলেপ দিবে। ইহ! নেত্রব্যথাহর (নেত্ররোগ-চিঃ ) 


১০৭৯ 


বঙ্পসেন :_রক্তপ্রদরে ভূধাজীবাজ--ভূমি আমলকী বীজ তগুলোদকে পেষণ পূৰ্ব্বক ২/৩ 
দিন পান করিলে রক্ত বা শ্বেত প্রদর প্রশমিত হয় (্ৰীৱোগে-চিঃ )। 


মূলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার $__ভূমি আমলকীর কচি পাতার রস আমাশয় ও উদরাময় 
রোগে উপকারী । কাণ্ডের রদ সরিষার তৈল মিশ্রিত কৰিয়া চক্ষুপ্ৰদাহে প্রযুক্ত হয়। 
ক্ষত, ঘ| ও নথকুনিতে চাউল ধোয়া জলের সহিত ইহার পাতা ব। শিকড়ের প্রলেপ দিলে 
আবাম হয় (0:15) | টাটকা শিকড় কামলাযরোগের পক্ষে বিশেষ উপকারী | $ 
আউন্স পরিমাণ টাটকা শিকড়ের রদ এক পেয়াল! দুগ্ধের সহিত প্রাতে ও সন্ধ্যকালে 
মালিশ করিলে কামলা রোগ আরাম হয় ( Roxb )। 
ইহা অতিশয় মৃত্রকর বলিয়া শোখ, গণোরিশ্ন। ও অপরাপর মুত্র ও জনন যন্ত্রের রোগে 
বহু পরিমাণে ব্যবহৃত ছয়। ইহার শিকড় ও পাতার ক্কাথ অতিশয় কটু। ইহ! 
অবিরাম জর নাশক। সমগ্র গাছের অ'র্ষ্ট অবিরাম স্বরে প্রীহা ও যকৃতের দোষে 
প্রয়োগ করিয়া বিশেষ ফল পাওয়া গিয়াছে (Dr. ৪. 10. 8850 )। পত্র ও 
শিকড়ের রগ একটি উৎকৃষ্ট বলকারক ওুঁষধ। 
মুসলমান বৈচ্েদের মতে ইহার ছুগ্ধের ন্যায় আঠা ক্ষতের একটি বিখ্যাত উধধ | ইহার 
পাত৷ লবণের সহিত মিশ্রিত করিয়! ভগ্ন স্থানে প্রলেপ দিলে বেদনা আরাম হয়। 


Glossary £ঁসংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
গাছ--প্রমাবকারক, শোথজাতীর প্রদাহে, গণোরিয়! এবং মূত্রনালীর যেকোন রোগে 
উপকারী ৷ | 
ছোট ডালের রস-_আামাশরে উঁপকাী। 
টাটকা মূল--কামলায় বিশেষ উপকারী । 
পাত|--অগ্ননৃদ্দীপক। 
দুগ্ধবৎ রস--দু্গদ্ধযুক্ত ঘায়ে উপকারী । 
পাত| এবং মূলের গুড়া--চালুনি জলের সহিত মিশাইয়া পুলটিস্‌ দিলে স্থানীয় 
শোখ ও ঘায়ে উপকারী । 


মন্তব্য £-চ রক শ্বাসহরবর্গে ভম্যালকী পাঠ করিয়াছেন। 


Fig.—Kirtikar & Basu, Ind. Med. Pl, t. 861; Wight, Ic., t, 1894; 
Rheede, Hort. Mal., x. t. 15. 


Ref.—F. B. ],, v. 298 ; Roxb., টা], iit, 659, B.P. ii, 936; Watt, vi; 
Pt, ], 222; Dymock, iii, 265. 


১০৮০৩ 





539. Phyllanthrs nirur! Linn. ( ভূ ই আমলা ) 


540. P. urinatia Linn. (হাজরমনি ) 


ভাষানুসারী নাম £--তাত্রবল্লী--সংস্কৃত ; হাজরমণ্--বাংল!. হাজরমণি-_ হিন্দি; 
লালমুণ্ডা-জন্ভালি__মহারাষ্ট্র; চিককিবুকানেল্লি--মালয় ; এটাযুনিবিকা--তেলেণ্ড ; 
সিভাগ্,নেলী--তামিল। 

জন্মস্থান $--বঙ্গদেশে সব্ব ত্র, পাঞ্জাব, আসাম, সিংহল্‌, হুগলী, হাওড়া জেলার পতিত 
ছায়াযুক্ত স্থানে সাধারণত: জন্মে৷ 

বর্ণনা ঃ--বৰ্ষজীবী কিম্বা অধিকদিন স্থায়ী গুল্স। এই গাছ শীতকালে বেশী জন্মে। শাখাগুলি 
বক্র, অতিশয় জডানে। পত্র খুব ঘন ঘন হয়, নরম ও সুন্ম লোমযুক্ত। প্রশাখাগুলিতে 
পত্ৰ পক্ষাকারে জন্মে। পত্রের বৃশ্তদেশ গোলাকার, নিয্নভাগ শ্বেতবর্ণ। ফুল ঈষৎ 
পীতবর্ণ। ফুল অতিশয় ক্ষুদ্ৰ। পুংপুষ্পের পাপড়ি সবুজবর্ণ, স্ত্রীপুষ্পেরর পাপড়ি 
লম্বাকৃতি। ফুল ট ইঞ্চি, চেপ্ট| | বীজ এব ড়ো খেবডে! | ইহার আর এক জাতি 
আছে উহাকে "চ H০১৮e৷৷”” বলে। এই গাছ উপরোক্ত গাছ অপেক্ষা লম্বা ও বড়। 
গাছ ১-১২ ফুট উচ্চ। এই গাছ (0,831 পাহাড়ে অধিক পরিমাণ দেখা যায়। 
সমস্ত বৎসর ধরিয়া ফুল হুয়। বর্ষার শেষে ফুল ও শরতে ফল হয়। 


১৩৬ ১০৮১ 


ৰ্যবহাৰ্য্য অংশ £_সমগ্র গাছ। 

মুলগ্ৰন্থাংশের ওঁষ্ধাৰ্থে ব্যবহার £--ইহার গুণ তুই আমলারই মত। ছোটনাগপুরে এই 
গাছ নিষ্ৰাহীনতায্ম ব্যবহৃত হয় ( A. 0%0006%1])। শুষ্ক গাছের গুড়া কিছা ক্কাথ 
এক চাম্চে পৰিমাণ খাইলে কামলা রোগ নাশ করে। Mir Muhammad Husain 
বলেন ইহার দু্ধের স্তায় আঠা নালী ঘায়ের পক্ষে হিতকর। পাতা লবণের সহিত 
বাটিয়া লাগাইলে পাচড়| ও অপরাপর চর্মরোগ নাশ করে। 


G০7 :-- সংক্ষিপ্ত গুণপরিচয় £--- 


গাছ--প্রশ্রাব কারক । শোথের যন্ত্রনায় উপকারী । গণৌবিয়া, মূত্রনালীর থে কোন 
যন্ত্রনায় উপকারী | মৎম্যবিষ। 
। মুল--বালকদিগের অনিন্থায় উপকারী । 


Fig.—Rheede, Hort. Mal, x, 16; Wight, Ic., t. 895; Fig iv. ; Kirtikar 
& Basu, Ind. Medi Pl., t. 859B. 

Ref—F. 8. 1, v, 293; Roxb., F. L, iii, 660; 8. P., it, 935; Watt, vi, 
Pt, 1, 224; Prain. H. H., 274. 


১২৯ = 
NN 


NNN ৫ 
RR আকা 


১২ ত / 
তত তং // 


ই 





540. 00511576505 0110.828 Linn. (হাজর্মণি ) 
১০৮২ 


541. ৮, 1560০018005 Poir. (পানশিউলি ) 


ভীষানুসারী নাম £--কৃষ্ণ-কাম্ভোজি--সংস্কৃত ; পাঁনশিউপি-_বাংলা; পানধুলি-_হিন্দি ;* 
পাভান| --বোম্বে; নিরুরি--মালয়; নিৱগ্,লান্‌জি--তামিলঃ; পুলসরং, 
নেল্লপুরুযু_তেলেণ্ড । 


জন্মস্থান ১ িদ্ধুদেশ, বিহার, সিকিম, আলাম, এবং সমগ্র বঙ্গদেশের বেড়া ও অঙ্গলের-- 
কিনারায় প্রচুর দেখিতে পাওয়। যায়। 


বর্ণনা £_পাকান গুন্ন, ৮-১* ফুট উচ্চ হয়। ছাল পাতলা ও ধূসরবৰ্ণ । কাষ্ঠ ঈষৎ লালবর্ণ, 
কিনা ধূদরের আভাযুক্ত শ্বেতবর্ণ। গাছ জড়াইয়া অপর গাছে উঠে। শাখাপ্রশাখা 
বহু হয়। ইহাতে স্থক্ম লোম আছে। পাতা ১-২ ইঞ্চি লব্ব।। পাতার অগ্রভাগ 
সরু, কিছ্বা মোটা, বৌটা ই-উ ইঞ্চি। পত্রের গোড়া হুইতে ফুল ও ফল হয়। পুম্পদণ্ড 
ছোট ও শক্ত । ফুল গোলাপী; এক একটি কিন্ব। এক সঙ্গে অনেক হয়। পুংকেশর 
পাচটি। স্ত্রীপুষ্পের গর্ভীশয় ৫-১০ পর্দাবিশিষ্ট। ফল বেগুনে রং বিশিষ্ট, কাচা ফলের 
অধোদেশ গোলাপী, পাকলে মিষ্ট হয়, চেপ্ট। ও গোলাকার | ফলের বীজ ৮-১৪টা 
হয়। ফল দেখিতে প্রায় আপেলের মত কিম্বা ক্ষুদ্ৰ এপ্রিল মাসে ফুল ও ফল হয়। 


ব্যবহার্য অংশ ঃ__ ছাল ও পাতা । 


মূলগ্রন্থাংশের ওষধাথে ব্যবহার ঃ--পাতা মকর ও শাস্তিকারক। পাতার বুদ কঙ্কন 
দেশে অনেক উধধে ব্যবহার করে। ছালের ক্কাথ দিনে ২ বার ৪ আউন্স পরিমাণ 
খাইলে স্বর আমাম হয়। পাতার রস কপূর ও কাবাবচিনি দিয়া বটিকা প্রস্তুত 
করিয়া মুখে চুষিয়া খাইলে দাঁতে বুজপড়া আরাম হয় ( Dymock ) 


Gl০55ry 8 সংক্ষিগ গুণপরিচয় $-- 
শীছ- গুশ্রাবকারক, নিগ্চতাকারক | 
ছাল--রদায়ন ও কুশতাকারক। 
পাতার রস__বালকদিগের উদরা'ময়ে উপকারী । 


Fig.— Wight. 1০১ 6, 894; Rbeede, Hort. Mal., ২, 6, 15 ; Kritikar & 
Basu., Ind Med. Pl, ৮, 857. 

Ref.—F. B. L, ৮. 288 ; Roxb, F. ],, iii, 664; B. P., ii, 935, Dymock, 
lii, 264; Prain, H. H., 274. 


১০৮৩ 





541, Phyllanthus reticulatus Poir (পানশিউলি ) 


Genus—TREWIA Linn. 
542. T. nuditflora Linn. (পিটুলি) 


ভাষানুসারী নাম ঃ--কুৱঙ্গ, পিগারাঁ_সংস্কত) পিটুলি--বাংল|; পিপারা-ছিলগি; 
পেটা বি-ঁবোম্বে; খামারা-_কুমাযুন; মালানকুমিল--মালন্ন; অষ্টারামু--তামিল ; 
ইরুপোনাকু--তেলেগু। 

জন্মস্থান £-_খাসাম, যালাক। দ্বীপপুর, বঙ্গদেশের সয় দেখ। যায়। হগসী, হাওড়া জেলার 
জঙ্গলে ও নদীর ধারে দেখা ঘায়। 

বর্ণনা £--মাবান্বি গাছ। ২৫-৩* ফুট উচ্চ হয়। এক লিঙ্গ বিশিষ্ট। বসন্তকালে গাত| পড়িয়া 
যায়। পুষ্পদণ্ড ও পঞ্চপত সুগ্ম লোমঘুক্ত। পত্র ডিম্বাক'ত, ডালের উতভদ্নদদিকে হয়, 
৫-৭ ইঞ্চি দীর্ঘ । বৃদ্ধদেশ হাঁংপিপ্াক্কতি, অগ্রভাগ ক্রমশ: সরু। উপরিত্ধগ কোমল 
লোমযুক্ত, সবুজবর্ণ, পাতলা তিনটি শিরাবিশিষ্ট। বৌট| ২-৩ ইঞ্চি, সুক্ষ্ম লোমযুক্ত। 
পুংপুষ্প ফিকে, সবুজবৰ্ণ | নরম, লম্বমান দণ্ডে থাকে। স্ত্ৰীপুষ্প পীতবর্ণ, পুরু ও 
সোজ|। ফল ই ইঞ্চি, খস্ধসে, গোলাকার। বীজ ধৃসরবর্ণ, উপরের ছাল পুর, 
প্রায় কাঠের মত। মার্চ মানে ফুল হয় ও মে-জুন মাসে ফল পাকে । 


১০৮৪ 


ব্যবহাৰ্য্য অংশ ঃ--মূল। 
মূলগ্ৰন্থাংশের ওঁধধাৰ্থে ব্যবহার ঃ--নিঘণ্ট,মতে ইহ! শান্তিকর্ব। পিত ও গ্ৰেগ 
নাশক। শিকড়_-বাত ও গেঁটে বাত নাশক। 19৫. [55846 বলেন ইহার শিকড়ের 
ক্কাথ পেট ফাপা নিবারক এবং ৰাতে স্থানীয় মালিশ হয় ( Pharm. Ind. iii, 275) | 
0319532:5 : সংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 
গাছ--ফুলায়, পিত্ত ও কফ নিঃসবনে উপকারী । 
মূলের ক্কাথ__পেটের বায়ুতে উপকারী । বাতের যন্ত্র প্রশমনের জন্ত স্থানীয় প্রলেপে 
উপকারী । 


Fig.—Rbheede, Hort. Mal., i. t. 42; Wight. 16,, t. 870 and 871; Kirtikar 
& Basu. Ind Med. Pl, t, 876. 

Retf.—F. 35 [.. v. 423 ; Roxb., F. L, 837 } B. P., 1, 948; Dymock, 111, 
295 ; Prain. H. H., 277. 





Genus—SAPIUM. 
543. 5. sebiferum Roxb. ( মোমচীন| ) 
ভাষানুসারী নাম £-_.তায়পঞ্ণলী_সংস্কত; মোমচীনা__বাংলা ; বিলায়েতি-সিসম্-- 
হিন্দী; পিপল ইয়াঙ্ক--বোম্বে | 
জন্মস্থান £__বঙ্গদেশের উত্তরাংশে, পিলভিট্‌, অযোধ্যায় চাষ হয়। হুগলী, হাওড়া, 
২৪-পরগণায় গ্রাম্য জঙ্গলের ধায়ে জন্মে । আদিম বাসস্থান চীনদেশ। 


১০৮৫ 


বৰ্ণন| £--ছোট, সুক্ষ লোমযুক্ত উদ্ভিদ। কাঠ শক্ত, শ্বেতবর্ণ। ছাল পুরু, মহণ, লালের 
আড়াযুক্ত ধৃসরবর্ণ। পত্র দেখিতে অশ্বখ পাতায় স্তায়। পত্র ১২-২ ইঞ্চি লম্বা, শিরা 
৬-১* জোড়া, অতিশয় নরম | কৌটা ই-১ইৃইঞ্চি, পত্রাগ্র সরু, পুষ্পদণ্ড ২-৪ ইঞ্চি, 
পুংপুষ্প গুচ্ছবদ্ধভাবে জন্মে । বহির্ববাস বাটির মত। স্ত্রী পুষ্প অধিক লঙ্কা ও দৃঢ়। ফল 
মটরের মত, প্রায় গোলাকার, একটু ছুঁচাল। বীজ গোলাকার, ইহা মোমের স্তায় 
পদার্থে আচ্ছাদিত। ফল কামরাঙ্গার ন্যায়, তিন শিরাবিশিষ্ট, ইহাতে ৩টি বীজ 
আছে। বৰ্ধার সময় ফুল ও শীতের সময় ফল হয়। 

ব্যবহার্য অংশ £- বীজ বাতি প্রস্তুতের জন্য ব্যবহৃত হয়। 

মূলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £--ইহা হইতে বাতি প্রস্তুত হয় এবং ইহার নাম China 
Tallow "5৪1 এই গাছ চীন দেশজাত কিন্ত ভারতের উত্তরাংশে ও অপরাপর 
স্থানে বাতি প্রস্তুতের জন্য চাষ হয়। পত্র হইতে এক গ্রকার-__কৃফবর্ণ রং প্রস্তুত হয়। 
ইহার কাষ্ঠ ঘরের আসবার তৈরীর জন্য ব্যবহৃত হয়। মোমচীনা তৈল জ্বালানীর 
জন্য এবং খইল সারের জন্য ব্যবহৃত হয়। 


01088915 £- সংক্ষিপ্ত গুণপরিচয় £_ 
গাছের রস- তিক্ত ও পিচ্ছিল। 


Fig :— Wilson, Arn. Arb. Exped. China 1910 1], 0, 372; Britton, বৈ, 
American Trees 601 ; Fig, 552, Wilson, Veg. W. China (Pubihed 
Arn. Arb No. 2), t. 467-69. 

Ref :~—F.B.L, ৮, 470 ; Roxb., F.Liii. 693; B.P.ii.954: Prain H. H. 
277. 





543. Sapium sebiferum Roxb. ( মোমচীন| ) 
১৩৮ 


XCIV. URTICACEAE. 
Genus—ARTOCARPUS Foast. 


544. A.intigrifolia Linn. (কাঠাল ) 
A. heteriphyllus Lamk. 


ভাষান্বসারী নাম :--পনস--সংস্কৃত ; কাঠাল__বাংলা , কট্‌হল--হিন্দি; ফণস্থপিকলাগুণ_ 
মহারাষ্ট্র; হলসিনহনু--কর্ণাট ; ফনস, উত্তরাষাঢ়া--বোম্বে; কাঠার_ সাঁওতাল ; 
পিল্লা--তামিল ; পণস- তেলেগু; পণস্_উৎকল ; পনস্‌ - গুজরাট । 


পনসম্ভ মহাসর্জঃ ফলিনঃ ফলবৃক্ষকঃ। 

স্থ'লঃ কণ্টফলশ্চৈব স্যান্স.লফলদঃ স্মৃত্য ৷ 
অপুষ্পফলদঃ পূত-ফলো| হ্যঙ্কমিতস্তথ। ৷৷ 

পনসং মধুরং স্থুপিচ্ছনং গুরু হৃদ্তং বলবীৰ্য্যৰৃদ্ধিদম্‌ । 
শ্রমদাহবিশোষনাশনং কুচিকৃদ্‌ গ্রাহি চ দুর্জরং পরম্‌ ৷৷ 
ঈষদ্‌ কষায়ং মধুরং তদ্বীজং বাতলং গুৰু | 

তৎফলম্ত বিকারঘুং ক্লচ্যং ত্বগ্দোষনাশনম্‌ | 

বালং তু নীরসং হৃদ্তং মধ্যপকং তু দীপনম্‌। 

রুচিদং লবণাদ্যুক্তং পনসম্য ফলং দ্মৃতম্‌ ॥ 


রাজনিঘণ্ট,ঃ। আজমাদিবর্গঠ। 


নামপর্ধ্যায় :--পনস, মহাসর্জ, ফলিন, ফলবৃক্ষক, স্থূল, বণ্টফল, মূলফলদ, অপুষ্পফলদ, 
পৃত-ফল-_এই নয়টী নাম৷ 


গুণপর্ধ্যায় :__পনস- মধুর, অত্যস্তপিচ্ছিল, গুরুপাক, হৃদ, বল ও বীধ্যবৃদ্ধিকারক, শ্রম ও 
দাহ নিবারক, রুচিকারক, মলসংগ্রাহক ও দুর্জর । 
কাঠাল বীজ :--ঈষং কষায় ও মধুর রস, বাযুবদ্ধক, গুরুপাক। 
কাঠালের মজ্জ। :_বাত-পিত্ত কফনাশক, রুচিকর এবং চর্দদোষনাশক। 
কাচা কাঠাল :__রসশূন্ট, হত্ত ৷ 
মধ্যপক কাঠাল :_অগ্রযদ্দীপক। 
কাঠাল ফল :--ক্লচিকারক এবং লবণযুক্ত । 


জন্মন্ছাল :--সমগ্ৰ ভারতে চাষ হয় ও পশ্চিম ঘাটের পার্ধতীয় জঙ্গলে ৪০* ফুট উচ্চস্থানে 
পধ্যস্ত জন্মে । বজদেশের বহুস্থানে চাষ হয়। 


বর্ণনা :--সবজ পত্রাচ্ছাদিত বড় গাছ, প্রায় ৬০ ফুট উচ্চ হয়। কাষ্ঠ উৎকৃষ্ট মাঝারি 
২০৮৭ 


রকমের শক্ত, উপরের কাষ্ঠ ফিকে, ভিতরের কাষ্ট উজ্জল পীতবর্ণ। ছাল পুরু, কৃষ্ণবৰ্ণ । 
পুরাতন হইলে গায়ে ফাটা ফাটা দাগ হয়। ইহার আঠা পাখী ধরিবার 
ফাদে ব্যবহৃত হয়। পত্র ৪-৮ ইঞ্চি, চামড়ার ন্যায় পুরু, এবং গাঢ় সবুজবর্ণ, 
অগ্রভাগ সরু, তিনটিশিরাবিশিষ্ট। পত্রের বৃস্তদেশ সরু, নিগ্নভাগ খসখসে, পত্ৰশিরা 
৮ জোড়া, বোটা ২-১ ইঞ্চি। পুংপুষ্পাবলী সমন্বিত পুষ্পদণ্ড গোলাকার, লম্বা ২-৬ 
ইঞ্চি। পুংপুষ্পদণ্ড পুষ্পাবলী পুংকেশর শুকাইয়! গেলে পড়িয়া যায়। স্ত্ৰীপুষ্পাবলী পুষ্প- 
দণ্ড বৃহৎ ফলে পরিণত হয়। ফল ১২-৩০ ইঞ্চি লদ্ব৷। ৬-১৮ ইঞ্চি মোটা ৷ চারাগাছের 
শাখায় ফল হয়। পুরাতন গাছের গুঁড়িতেও ফল হুয়। ফলের গাত্র কণ্টকময় ছালে 
আবৃত। বীজে তৈল আছে, প্রায় ১ ইঞ্চি লঙ্বা। শাস কাচা ও পক অবস্থায় খায়। 
বীজ সিদ্ধ করিয়া অথবা ভাজিয়| খায়। অগ্রহায়ণপৌষ মাসে ফুল হয় ও জৈ/& 
আধাঢ় মাসে ফল পাকে। 


ব্যবহাৰ্য্য অংশ ঃ--পত্ৰ, শিকড় ও ফল। 


মূলগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার :-_কোন স্থান বীচিবৎ ফুলিলে ইহার আঠা ব্যবহৃত হয়। 
ফোড়া পাকাইবার জন্য ফোড়ার চতুর্দিকে আঠা লাগান হয়। কচিপাতা চর্মরোগে 
প্রযোজ্য | উদরাময়রোগে ইহার শিকড় বাটিয়া খাইলে আরাম হয়! কাঠাল পাত! 
সর্পবিষের প্রতিষেধক খঁষধ । অপঞ্ক ফল ধারক । পক ফল মৃতু বিয়েচক, গুরুপাক ও 
পুষ্টিকর । কাঠাল পাতা খাইলে বমন হয়, এইজন্য অহিফেন সেবনকায়ীকে পাত৷ 
খাওয়াইয়া বমন করান হয়। ইহার শিকড় কোময়ে বাঁহিলে একশিরা আরাম হয় 

বলিয়া কথিত আছে। 


01989215 :-_ সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 


পাত৷ ঃ-চৰ্মৱোগে উপকারী । সর্পবিষের প্রতিষেধক । 
মুল :-_-উদরাময়ে উপকারী । 
গাছের আঠা :__ স্থানিক স্কীতিতে এবং ফোড়া পাকাইবার জন্য ব্যবহৃত হয়। 
অপক ফল :--সঙ্কোচক। 
পক্ফল :__বিরেচক। 

Fig :—Rbheede, Hort, Mal., iii, t, 26-28 2 8০৮ Mag., t. 2883-84; Wight, 
16.১ t. 578 ; Kirtikar & Basu, Ind. Med. 091. t. 906. 

Ref :—F. B. ],, ৮, 541 :; Roxb., চা, ],, iii, 522 5 B. P., ii, 971; Watt, i. Pl, 
2, 330 ; Dymook, iii, 355 ; Prain, H. H., 279. 


১০৮৮ 


৭ 
২ যব হং 


544. Artocurpus integrifolia Linn. (কাটাল ) 





545. A. lakoocha Roxb. (ডেলো) 


ভাষানুসারী নাম :--লকুচ, ডহু - সংস্কৃত ; ডেলো, মাদার--বাংল|; বড়হর, লাকুচ_ 
হিন্দি; বটার ফল, ক্ষুদ্ৰপনস, অঞ্চহু-_মহাবাষ্্র ১ লকুচ - গুজরাট । 
লকুচে। লিকুচঃ শালঃ কষায়ী দৃঢ়বন্ধলঃ ৷ 
ডছঃ কার্শ্যশ্চ শুরম্চ স্মুলস্কন্ধে নবাহৱয়ঃ | 
লকুচঃ স্বরসে ভিক্তঃ কষায়োফে| লঘুপ্তথ| ৷ 
কফদোষহরো দাহে। মলসংগ্রহদায়কঃ ॥ 


রাজনিঘণ্ট,। প্রভ্রা দিবর্গ;। 


নামপর্য্যায় :--লকুচ, লিকুচ, শাল, কষায়ী, দৃঢ়ব্কল, ডহু, কার্য, শূর, স্থলস্কন্ধ এই নয়টী 
নাম। 

গুণপর্ধ্ায় £_ লকুচ-তিক্তকষায় রস, উষ্ণবীধ্য, লঘুপাঁক, কফদোষ নাশক, দাহজনক ও মল 
সংগ্রাহক । 

জন্মস্থান :__সমগ্র বঙ্গদেশ, ব্ৰহ্মদেশ, কুমাযুন, হুগলী, হাওড়া প্রভৃতি জেলার বাগানে রোপণ 
করে ও জঙ্গলে জন্মে । 

বর্ণনা :-_২*-২৫ ফুট উচ্চ গাছ। বসন্তে পত। পতিত হয়। ছাল খস্‌খসে। কাষ্ঠ শঙ্ক, 


+০৮৯ 
১৩৭ 


বাহিরেষ কাষ্ঠ শ্বেতবৰ্ণ, ভিতরের কাষ্ঠ পীতবর্ণ, শক্ত, উজ্জল । পত্র ডিম্বাকৃতি, ৩২-১২ 
ইঞ্চি লম্বা, ২-৬ ইঞ্চি বিস্তৃত, অগ্রভাগ মোটা ও ক্রমশঃ সরু। বৃত্তদেশ হৃৎপিণ্ডাকৃতি, 
পত্রের কিনার! করাতের স্যায়। পত্র চর্মবৎ, খসখসে, শিরা ৮-১২ জোড়া ৷ কৌটা ই 
১ ইঞ্চি। পুংপুষ্পের কৌটা! ছোট, পুংকেশর ১ টা। স্ত্রীপুশ্পের বৌটা ছোট ও মন্থণ। 
ফল লম্বাকৃতি ও গোলাকার, কথন কখন এবড়ো! থেবড়ো, ২-৩ ইঞ্চি। ফল পাকিলে 
গীতবর্ণ হয়, খাইতে অল্প। কাচা ফল অম্ন রাধিয়া খায়। বীজ লম্বা, পুরু, চেপ্টা । 
ভিতরের শ'স শ্বেতবর্ণ। পাকিনে লালবর্ণ হয়। মার্চ মাসে ফুল হয়, আগষ্ট মাসে 
ফল পাকে! 

ব্যবহাৰ্য্য অংশ :--বীজ, আঠা ৷ 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ;--ইহার আঠা বিরেচক (Dym॥০০%)। ফল 
পক কিন্বা কাচা বাধিয়া খায় (']'91606)। বোম ব্লত্ুগিরি নামকস্থানে ইহার 
তরকারী করিয়! খায় এবং চাট্‌নী করে। 

য়০৪৪৪৮%) -- সংক্ষিপ্ত গুণপরিচয় : - 
ৰীজ্জ--মনসংগ্ৰাহক 
ছাল :-গুড়া করিয়া ব্যবহারে দূষিত ঘায়ে উপকারী । বন্ধ করিয়া ব্যবহারে 
চর্মস্ফোটকের উপকারী । 

Fié— Wight, 10৭ 06581. ; Kirtikar & Basu, Ind. Med, Pl., €, 907. 

Ref :—F. B. L, v. 543 } Roxb., F. [.১ iii, 524; Watt., i,Pl, 2,33: B.P., 
li, 97] ; Prain, H. H, 279 










নাস 
ৰ A Sp 















ঠি ৫৬ 


উর 
৮ ১৮১ 
545. Atrocurpus lakoocha Roxb. ( ভেলো, 





নু 


) 
১০৯০ 


Genus—CANNABIS Tourn. 
| 546. €, sativa Linn. (গাজা ) 


ভাবানুসারী নাম :--ভাং, ভঙ্গা-- সংস্কৃত; গাঁজা, সিদ্ধি--বাংল|; ভাং, ভঙ্গ, গাঁজা - 
হিন্দি ; ভাঙ্গ, গাঞ্চা__মহারাষ্্র ; ভাংগো, চরস্--গুজৱাট; বিণ--বাৰ্ষ৷ ; কিন্নবকেন- 
বুর্বারংরু রুহুলবংজ-_আরব ; জনপরিতুলু গাঞ্জা, কল্পম-ঘেণ্ট -- তেলেগু ; 
গাঁজাইলাই - তামিল । 


ভগ! গঞ্জা মাতুলানী মাদিনী বিজয়া জয়া 
ভঙ্গা কফহুরী তিক্ত গ্রাহিণী পাচনী লখুঃ। 
তীক্ষ্ণোফ্চ| পিত্তলা মোহ-মন্দবাথহ্হিবন্ধিনী ॥ 


ভাবপ্রকাশ £। হরীতক্যাদিবর্গঃ। 


নামপর্ধ্যায় :--ভঙ্গা, গঞ্জা, মাতুলানী, মাদিনী, বিজয়া ও জয় _ এইগুলি নাম। 
গুণপর্য্যায় -ভঙ্গা--কফনাশক, তিক্ত, গ্রাহী, পাচক, লঘুপাক, তীক্মোষ্ণবীধ্য, পিত্তকর, 
মোহজনক, বচনমান্যাকর ও অগ্রিবর্ধক। 


ভন্স্ছাঁন :__-উড়িস্যা খুরদারোড, রাজশাহী, কখন কখন দিনাজপুর জেলার নদীর ধারে 
জন্মে; ইহার আদিম জন্মস্থান সাইবিরিয়া। ইহা সাধারণের চাষ নিষিদ্ধ । হিমালয়ের 
পাদদেশে অরণ্যে জন্মে । 

বর্ণন| :__বর্ষজীবী উদ্ভিদ, ৪-৮ ফুট উচ্চ হয়। কাণ্ডের উভয়দিকে পত্র হয়। উপরের পত্রে 
তিনটি, নীচের পত্রে ৫-১১টা হস্তাগু'লিষৎ ভাগ আছে। কিনারা করাতের দাতের 
ম্যায় । ফুল সবুজবর্ণ, ছোট ও অবনত, এক লিঙ্গ বিশিষ্ট । পুংপুষ্প ছোট, পুষ্পদণ্ডে থাকে । 
স্ত্ৰীপুষ্প পুষ্পদণ্ডের অগ্রভাগে ঘনভাবে জন্মে। পুং পুষ্পের পাপড়ি ৫টী। পুংকেশর 
€টী। স্ত্ীপুষ্পের গর্ভদণ্ড ছোট, স্ত্রীকেশর মধ্যে থাকে । ফল ও বীজ চেপ্টা। কলের 
গায়ে কাট! কাটা আছে। এপ্ৰিল-মে মাসে ইহার ফুল ও ফল হইয়া থাকে। 

ব্যবহার্ধয অংশ :- পত্ৰ, স্ত্ৰীপুষ্পের ফুলের অগ্রভাগ অথবা বীজ। 


মূল গ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার :--ইহ! আয়ুৰ্বেদে ও British Pharmacopoeia তে 
গৃহীত হইয়াছে । কথিত আছে দেবতাগণ এই গাছের জন্ম দিয়াছেন। ইন্দ্র তাহার 
সহস্ৰ চক্ষু ও সমস্ত রোগনাশক শক্তি এবং দৈত্যনাশক শক্তি দিয়াছেন। সিসিলি 
দ্বীপের কৃষকপত্নীগণ স্বামী বশ করিবার জন্য ২৫ গাছ| পশমের স্ত্রন্ধান্। 9০০৫ 
Friday’র দিনে অঙ্গে ধারণ করে। হিন্দুদের পুস্তকে লিখিত আছে যে, গাঁজা গাছ 
সমুদ্র মন্থন কালে অমৃত হইতে উদ্ভূত হইয়াছে। পর্বদিনে হিন্দুরা সিদ্ধি ব্যবহার করিয়া 
থাকে। রাজনিঘণ্ট,কার ইহার নাম জয়া, চপলা এবং খাইয়! আনন্দ হয় বলিয়া 
‘তুব্বিতানন্দ’ নাম দিয়াছেন! ইহার সেবনে ইন্জিয়ের উত্তেজনা হয় বলিয়া ইহার আর 


১০৯১ 


একটা নাম ‘হৰ্বিণী’{ সন্ধি হইলে ভাং ব্যবহার করিলে উপকার হয়। নাঁজবন্ুভ 
বলেন যে, সিদ্ধি খাইলে মানুষের আনন্দ, ভয়শৃন্তত! ও কামোন্দেক হয়। 

সিদ্ধি ক্রমাগত ব্যবহার করিলে, অজীর্ণ, ভয়শৃহ্যতা, রক্তনাশ ও ধ্বজভঙ্গ রোগ, 
শোথ ও বিবমিষা আনয়ন করে । ভাং খাইয়া বিষক্রিয়া প্রকাশ পাইলে মাখন ও 
গরমজল খাওয়াইয়া বমন করাইলে বিষক্রিয়া! নষ্ট হয়। 


ভাং গাছের আঠা হইতে চরস প্রস্তুত হয়। ইহ! তামাকের ম্যায় কল্‌কেতে 
সাজিয়া পান করে। আঠার সহিত স্ত্ৰীপুষ্প জটা বাধিয়া যায় এবং উক্ত আঠ৷ শুদ্ধ 
জটা গীজারূপে অনেকে কল্‌কেতে সাজিয়া আগুনের সহিত ধূমপান করে। বঙ্গদেশ 
অপেক্ষা হিমালয় প্রদেশের ভাং অধিক উগ্র! 


Mirza Abdul Razzak বলেন যে, ইহা অতিশয় পিত নিঃসারক, 
কামোতেজক, ক্ষুধা বৃদ্ধিকর । দুগ্ধের সহিত অর্শে প্রলেপ দিলে অর্শের যন্ত্রণা নিবারণ 
কৰে এবং ১ ড্রাম পরিমাণ খাইলে গণোরিয়া! রোগ আরাম করে; গাঁজাগাছ কোন 
কোন দেশে (যেমন বালায় ) সরকারের লাইসেন্স ব্যতীত চাষ কর! নিষিদ্ধ । 
RumPhius বলেন যে, ইহার পাতার গুড়া উদরাময় নাশক। ইহা পেটের 
দোষ দুর করে এবং পিত্তনাশক । 


Dr. O.’Shaughuess> বলেন যে, ভাং অধিক পরিমাণে দিলে এবং কয়েক" 
দিন ইহার উপর নির্ভর করিয়া থাকিলে জলাতঙ্ক, বাত, বালকদের তড়কা ও কলেরা 
আরাম হয়। কলেরা রোগে ইহা অহিফেনের সমতুল্য । কলেরার প্রুথমাবস্থায় 
ইহা প্রয়োগ করিলে বেশ উপকার পাওয়া যায়। যখন অপর পুঁষধে বিশেষ ফল হয় না 
তখন পুরাতন বাতে ইহা প্রয়োগ করিলে যন্ত্ৰনা হইতে অব্যহতি পাওয়া যায় । 

Dr. J. 5. Rennie বলেন যে, ইহার অরিষ্ট ১৫-২৭ ফোটা দিনে ৩ বার সেবন 
করিলে রক্ত আমাশয় আরাম হয় (ড/৪৮)। গাঁজার তৈল ও বীজ, মূত্রকর ও 
ওলাওঠা নাশক । ইহা ব্যবহারে গৰ্ভাশয় সঙ্কুচিত হয় । ইহা! প্রসষ হস্্রনার সময় 
আর্গটের স্তায় কাজ করে কিন্তু ইহার শক্তি অধিক্ষণ স্থায়ী হয় না। 

বৃদ্ধ লোকদের রাত্রিতে হস্তপদের বাতে বিশেষ উপকার করে। ইহ! কষ্টকর 
শ্বাস ও হাপানী দূর করে। 

গজ প্রস্তুত করিতে হইলে, স্ত্ৰীগাছের পুষ্পদণ্ড ৪৮ ঘণ্টা রোদ্রে শুষ্ক করিয়া মাছুবে 
বিছাইয়! পদদলিত করিতে হয় । ইহাতে ফুল বেশ জমাট বীধিয়া যায়; মধ্যে মধ্যে 
গাঁজাগুলি নাড়িয়া দিতে হয় । মাম্াইবার ফলে গাঁজা হইতে অনেক গুড়া বাহির 
হয়, ইহাকে ০108 কিছ্বা 2০৮৪ বলে। ইহার সহিত গাছের আঠা মিশাইলে চরস্‌ 
হয়। মধ্য এশিয়ায় গাজা! গাছ আচড়াইয়া উহা হইতে আঠা বাহির করিয়া লয়, 
এই চর্স দেখিতে ধৃসরবর্ণ। সিদ্ধি গাছের শুদ্ধ পাতাকে সিদ্ধি বলে। স্ত্রীগাছ হইতে 


১০৯২ 


গাঁজা ও চরস হয়। গাঁজা গাছ হইতে অধিক পরিমাণে আঠা ও ফুল পাইবার জন্য 
গাছের ভাল কাটিয়। দেয়! | 


সিদ্ধি কফনাশক, অগ্নিবদ্ধক, কামোত্তেজক, বিস্থচিকা নাশক, রক্রন্রাবনিবারক, 
পাচক, পিত্জনক ও জলাতঙ্করোগ নাশক ৷ 


সিদ্ধিরযোগে মদনানন্দ মোদক প্রস্তুত করা হয়। ইহা সন্ধি, উদ্ররাময় এবং ধ্বজভঙ্গ 
রোগে উপকারী । ইহার প্রস্তুত প্রণালী £-- 


সমান পরিমাণ হুরীতকী, বহেড়া, আমলকী, আদা, পিপুল, গোলমরিচ, শৃঙ্গী 
( Rhus succedanca ), পাচক মূল (কুড় ), ধনে, সৈম্ধব লবণ, শঠী ( Zedoary 
7০০৮), তালিশপত্র ( Abies webbinaa ), কটফলের শিকড়, নাগকেশর ফুল 
(Mesua ferrea), যোয়ান, বনযোয়ান (Seseli indicum), যষ্টিমধু, মেথি, জিরা 
তং কালজির!; উক্তপ্রব্যগুলির সমান ওজনের সিদ্ধির পাতা, ফুল ও বীজ মাখনে 
ভাজিয়া গুড়া করিতে হইবে । সিদ্ধির সমান ওজনে চিনির রস প্রস্তুত করিয়া উক্ত 
বসে গুঁড়াগুলি মিশাইয়া মোদক প্রস্তুত করিতে হইবে। তৎপরে মধু, গুড, তিল, 
লবন, দারুচিনি, তেজপাতা ও কপুর প্রত্যেকটি ২ তোলা পরিমাণ লইয়া গুঁড়া করিয়া 
উক্ত মোদকের সহিত মিশাইতে হইবে । ইহা সর্বরোগ নাশ করে (সারকৌশী । ) 


সিদ্ধির যোগে জালানল রস প্রস্তুত হয়--ইহার প্রস্তুত প্রণালী :-_যবক্ষার 
(impure carbonate of 99680)", সোডা, সোহাগা, পারদ, গন্ধক, পিপুল, 
গোলমরিচ, চৈ ও আদা প্রত্যেকটা সম পরিমাণ, তৎপরে উক্তত্ৰব্যগুলির সমান 
ওজনের সিদ্ধিপাতা ভাজা, সিদ্ধিপাতার ওজনের অর্ধেক পরিমাণ সঙ্জিনার শিকড় 
গুড়াইয়৷ মিশ্রিত করিতে হইবে । মিশ্রদ্রব্য, টাটকা সিদ্ধিপাতার ক্কাথ, সজিনা 
শিকড়ের ক্কাথ ও রক্ততিলের ক্কাথের সহিত তিন দিন রৌ্রে শুষ্ক করিতে হইবে । 
এইগুলি ভূঙ্গরাজ ( Wedelia ০৪190001909 ) বসে মিশাইয়! প্রত্যেকটি ই ড্রাম 
বটিকা প্রস্তুত করিতে হইবে । এই বটিকা মধুর সহিত সেবন কৰিলে, অজীৰ্ণ, 
ক্ষধানাশ, বমন ও বিবমিষা আরাম হয়। 


ভাং হইতে জাতিফলাস্চুর্ণ প্রস্তুত হয়_ইহার প্রস্তুত প্রণালী :__জায়ফল, লবঙ্গ, 
দারুচিনি, ছোটএসাচ, তেজপত্র, নাগকেশর, কপুৱ, চন্দনকাষ্ট, তিল, বংশলোচন. 
টগৱফুল (Tabernaemontane coronaria ), হরীতকী, আমলকী পিপুল, গোল- 
মরিচ, শুঠ, তালিশপত্র, চিতামূল, জিরা, বিড়ঙ্গ - ইহাদের প্রত্যেক সমভাগ, 
ইহাদের সমুদয়ের তুল্য সিদ্ধি এবং সমষ্টিচূর্ণের সমান চিনির সহিত সমস্ত দ্রব্য একত্র 
মিশ্রিত করিয়! মধুর সহিত ২*-৪* গ্রেণ মাত্রায় পান করিবে। ইহাতে উদ্রাময় 
গ্ৰহণী, কাস, শ্বাস, অরুচি, ঘা, বাতগ্লেগ্না ও সর্দি আরাম হয় ( শাঙ্গ ধর )। 


১০৯৩ 


31০৪৮ :_সংক্ষিপ্ত গুণপরিচয় £ 


গীছ--রসায়ন, উত্তেজক, অগ্মঙ্গীপক, বিষয়োধনাশক, বেদনানাশক, নিপ্রাকারক, 
ন্বি্চতাকারক। 


মন্তব্য :--ভাং গণোরিয়া ও গ্রহণীতে উপকারী । ভাঙ্গের ক্কাথ বিসর্প ও নিউর্যালজিক্‌ 
বেদনাক্ৰান্ত অঙ্গে সেচনে উপকার হয়! অধুনা ভারতবর্ষে প্রবাসী অনেক 
ইউরোপীয় ডাক্তারগণ-_ভাঙ্গের গুণ অনুসন্ধান করিতেছেন। ডাঃ ওশেনশী-_বিবিধ 
রোগে, বিশেষতঃ ধনুষক্কার, জলাতঙ্ক, বাত, শিশুদিগের তডকা ও কলেরায় ভাং 
ব্যবহান্ব করাইয়া ফললাভ করিতে দ্েখিয়াছেন। পরবর্তী অন্সন্ধানঘার! স্থিরীকৃত 
হইয়াছে যে, ভাং, ধনুষ্টঙ্কার এবং বিস্ুচীকাঁয় বিশেষ ফলপ্রদ। ধনুষ্টঙ্কাৱে ক্রমশ; মাত্ৰা 
বদ্ধিত করিতে হয় এবং রোগীকে কতক দিনের জন্তু নিববচ্ছিক্ন ভাঙ্গের নেশার 
বশবর্তী রাখিতে হয়। 


Fig :—Rbeede, Hort. Mal., x, t. 60 & 61; 93501 & Trim., t. 231; 
Kiurtikar & Basu, Ind. Med. PL, t. 888. 

Ref .—F. B. I, v. 487 ; Roxb., F.I. ii, 772 B. P., 11, 960, Dymock, 
11], 318 ; Prain H. H., 278. 





546. Cannabis sativa Linn. (গাঁজা ) 


১০৯৪ 


Genus—FICUS Linn. 
547 F. bengalensis Linn. (বটগাছ) 
ডাষানুসারী নাম £ -্তগ্রোধ, জটাল--সংস্কৃতঃ ; বটগাছ--বাংল|; বর্গ ট, বড়--হিন্মি; 
বট, বড়-_মহাবাষ্্র ; আল-কর্ণাট ; বোরু_উৎকল , বড়--গুজৱাট ; ময়িচেটু, মা'র, 
পেডিমরী-__তেলেগড; আল-_তামিল ; দথিৎ রেশ ক্রাম্স; জাতৃদবায়ি বখ, আয 
--আরব, স্গ--সিংভূম। 
স্থাদথ বটো জটালো ন্যাগ্ৰোধে| রোহিণোইবরোহী চ। 
বিটপী রক্তফলশ্চ স্বন্ধরূহো মণ্ডলী মহাচ্ছায়ঃ ৷৷ 
শৃঙ্গী বক্ষাবাসে। বক্ষতরুঃ পাঁদরোহিণী নীলঃ ৷ 
ক্ষীরী শিফারুহ; স্থাদ্বছগীদ: স তু বনস্পতিৰ্নবভুঃ ৷৷ 
বটঃ কষায়ে। মধুরঃ শিশিরঃ কফপিত্তজিৎ । 
জ্বরদাহভৃষামোহ-ব্রণ-শোফাপহারকঃ ॥ 
নদীবটে। বক্ষবৃক্ষঃ সিদ্ধার্থে। বটকো! বটা ৷ 
অমর| সঙ্গিনী চৈব ক্ষীরকান্ঠা চ কীৰ্ত্তিত| ৷৷ 
বট’ কষায়মধুর| শিশির! পিত্তহারিণী। 
দাহতৃব্ণাশ্রমশ্বীস-বিচ্ছদির্শমনী পরা ॥ 
রাজনিঘণ্ট,। আআদিবর্গঃ। 


নামপর্য্যায় £ বট, জটাল, ন্তাগ্ৰোধ, রোহিণী, অবরোহী, বিটগী, রক্তফল, স্বদ্ধরুহ, মণ্ডলী, 
মহাচ্ছায়, শৃঙ্গী, যক্ষাবাস, ষক্ষতরু, পাদরোহিণী, নীল, ক্ষীয়ী, শিফারুহ, বহুপাদ, 
বনস্পতি, নবভূ--এই কুড়িটি নাম। 
আর প্রকার বট আছে--তাহার নাম--নদীবট, যক্ষবৃক্ষ, সিদ্ধার্থ, বটক, বটী, অমরা, 
সঙ্গিনী, ক্ষী রকাষ্ঠা_এইগুলি। 

গুণপর্য্যায় £__বট-_কষায়মধুর রস, শীতবীধ্য, কফ ও পিত্বনীশক ৷ জর, দাহ, তৃষ্ণা, মোহ, 


ব্ৰণ, শোথ, নিবারক। 
নদীবট-_কষায় মধুর বস, শীতবীর্ধ্য, পিত্তনাশক, দাহ, তৃষ্ণা, শ্রম, শ্বাস, বিচ্ছদি 
নাশক। 


জন্মাস্থান : সমগ্র ভারতে, হিমালয় প্রদেশের অরণ্যে ও বঙ্গদেশে প্রচুর জন্মে। রয়েল 
বোটানিক্‌ গার্ডেন শিবপুরে প্রায় ২০০ শত বৎসরের একটি অতিকায় বটবৃক্ষ আছে। 
ইহার প্রায় ৬:০ শতটি ঝুরি ইহার বিশাল শাখা-প্রশাখাকে ধরিয়া আছে। 

বৰ্ণনা £--অতিশয় বৃহৎ বৃক্ষ। শাখাগুলি বহুদুরবিস্তৃত। ইহার শাখা হইতে অবরোহ বা 
ঝুরি নামিয়া গাছকে বলবান ও বহুদূরবিস্তৃত করে। ছাল ই ইঞ্চি পুক্ু, ধূসরের 


১০৯৫ 


আভাযুক্ত শ্বেতবর্ণ ও মস্ণ। কাষ্ঠ শৃসববর্ণ। অতিশয় ভারী নহে। পত্ৰ চিকণ, 
লোমযুক্ত, মাথামোটা। পত্রের গোড়ায় শির ৩--৫ টি, পত্র ৪--৮ ইঞ্চি চওড়া) 
বৌটা ১--২ ইঞ্চি। ফল গোলাকার, কোমল লোমযুক্ত। পাকিলে রূক্তিমাবর্ণ 
হয়। ডুমুরের ফুল-ফলের মত আধারের ভিতর হয়। পুংকেশর ও স্ত্রীকেশর সরু, 
সংবদ্ধ থাকে, পরে সমস্ত ফুলের আঁধার স্থল হইয়া পাকিয়া৷ ফলে পরিণত হয়। 
গ্রীশ্মকালে ফল হয় ও বর্ষায় ফল পাকে। 


ব্যবহাৰ্য্য অংশ £_ঝুরি, পত্ৰ, শিকড়, ফল, কুঁড়ি ও আঠা । মাত্ৰা--হক্‌, কুড়ি ও ঝুরি 
৪-৮ আনা। 


বৈস্তকে বটের ব্যবহার । 


চরক :_(১) অধোগ রক্কপিত্তে বটাবরোহ ও শুঙ্গ_অধোগরক্তপিত্ত রোগীকে মলত্যাগ- 
কালে প্রথমে বক্তনির্গষ হুইয়া পরে মলনিৰ্গম হইলে, বটের অবরোহ ও শুঙ্গের 
ক্ষীরপরিভাষাহ্সারে কাথ প্রস্তুত পূর্বক পান করাইবে (চিঃ ৪ অ:)। (২) রক্কাতি- 
সারে বটপুঙ্গ--বট, উদুম্বর ও অশ্বখের কুট্টিত শুঙ্গ উষ্ণজলে দিবারাত্র ভিজাইয়া 
রাখিবে। এই জল বস্তুপূত করিয়া লইয়া, এতত্বারা যথাবিধি দ্বত পাক করিবে । 
পক মতের অর্ধ চিনি এবং এক চতুর্থাংশ মধু মিশ্রিত করিয়৷ লেহন করিলে, মল 
ত্যাগের প্রথমে কিংবা শেষে সরক্ত মলনিৰ্গম জয় করা যায় (চিঃ ১* অ:)। (৩) 
ব্রণ-নির্ব্বাপণে বটপল্লব-_ব্রণশোথে বটপত্রের প্রলেপ দিলে নির্ববাপণ হয় অর্থাৎ 
স্ফোটক বিলীন হইয়া যায় (চিঃ ১৩ অঃ)। (৪) পাণ্ডুর প্রদরে বটত্বক্‌--শ্বেত 
প্রদরে, বটত্বক্‌ কৃত ক্কাথের সহিত লোখ্র'কন্ক সেবন করিবে (চিঃ ৩০ অঃ )। 

সুশ্র্ত £_-রক্তপিত্তে বটপত্র__রক্তপীন্তী কোমল বটপত্র পেষণপূর্ববক মধু সহ সেবন করিবে 
(0:৪৫ অ:)। 

চক্রদত্ত-(১) অতিসারে বটাবরোহ--হ্পিষ্ট বটাবরোহ তঙুলোদক সহ সেবন করিলে 
অতিসারজনিত উদরের বেদনা! ত্বরায় প্রশমিত হয় (অতিসার চিঃ) ৷ (২) শুক্র নাম 
নেআজরোগে বটক্ষীর-_ কপূর চূর্ণ বটের আঠায় পেষণপূৰ্ব্বক তাহার অঞ্জন করিলে 
ঘনোন্নত শুক্র সত্বর বিনাশ পায় (নেত্ররোগ চিঃ ) । 

বজসেনঃ (১) অধ্যৰ্ব্ব,দে বটহু্ ৬ বন্ধল-_অধ্যর্ব,দের উপরি বটছুগ্ধ' কুড়চূৰ্ণ এবং 
রোমকলবণ লেপনপূর্ববক, বটের বন্ধ ছার! সপ্তব্বাত্র বেষ্টন করিয়া রাখিলে অধাৰ্ব্ব,্ 
নিশ্চিত বিনাশ পায়--ইহা সিদ্ধউরধ (.অর্ব,দ-_চিঃ)। অর্ধদোপরি জাত অর্কদকে 
অধ্যর্ব্ঘ বলে। (২) রক্কপ্রদরে বটশুঙ্গ--বটগুঙ্গের কাথ ও কৰহ স্বত পাক 
করিবে। এই দ্বত বক্তপ্রদরে সেব্য (স্ত্রীরোগ চিঃ )। 


Sal 


ভাবপ্রকাশ £--ব্যজে বটাঙ্কুর_মন্থর কলায় এবং বটাঙ্কুৰ একত্র পেষণপূৰ্ব্বক প্রলেপ দিলে 
ব্যঙ্গ অর্থাৎ “মেছেতা” বিনষ্ট হয়। 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £_ বটের আঠা লাগাইলে বাত, কাটবাতের বেদনা আরাম 
হয়। কোনস্থান পুড়িয়া বা কাটিয়া গেলে ইহার আঠা লাগাইলে উপকার পাওয়া 
যায়। টাট.ক! আঠা দাতের মাড়িতে লাগাইলে দাতের বেদনা আবম হয়। 
বটছালের রদ বলকারক এবং বহুমূত্ৰ রোগের মহৌষধ । ইহার বীজ শাস্তিকর 
এবং বলকারক | বটের পাতা গরম করিয়া পুলটিস্‌ দিলে ফোড়া ফাটিয়া যায়। 
ইহার পাকাপাতা ভাতের সহিত মিশাইয়া ক্কাথ করিয়া সেবন করিলে ঘৰ্ম্ম উৎপন্ন 
হয়। পাঞ্জাবে ইহার শিকড় গণোরিয়া রোগে ব্যবহার করে এবং ইহা সার্সাপেরিলার 
ন্যায় কাজ করে। ছোট ফেঁক্ড়ির রস রক্তোৎকাস রোগে ব্যবহৃত হয়। বটের 
ঝুবির অগ্রভাগ অতিরিক্ত বমন নিবারক। 
বট বলকারক ও কষায়। ইহ! গণোরিয়! ও শুক্রক্ষীণতায় প্রযুক্ত হয়। হাতের 
ও পায়ের চামড়া ফাটিয়া গেলে বটের আঠা দিলে উপকার হয় ( Dymock, 
iii, 335) | , 
অশ্ব, বট, যজ্ঞডুমূর, পাকুড় এবং নিমের ছালকে পঞ্চ বন্ধল বলে। ইহা ক্ষত 
রোগের ধৌতি স্বরূপ ব্যবহৃত হয় এবং ইহার [nje০ti০৷ লইলে প্রদর রোগ 
আরাম হয়! 


Gl০55৭ry 2__ সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


বটের আঠা £__বাত ও কোমরের বাতের বেদনায় বাহপ্রলেপে উপকার হয় । 
ছালের কক্ষ $__ রসায়ন, সঙ্কোচক, আমাশয়, উদরাময় ও বহুমূত্রে উপকারী । 
বীজ £__ রসায়ন, সিন্ধতাকারক। 
পাত৷ ঃ--ফোড়ায় পুলটিস্‌ হিসাবে বাবহৃত হয়| 
মূলের অংশ ঃ--গণোৱিয়ায় উপকারী । 

মন্তব্য £_চরক__আম, জন প্রক্ষ, উদুম্বৱ, অশ্বখ সহ বটকে মুত্রসংগ্রহণবর্গে এবং স্থুশ্ৰুত 
ইহাকে ন্তগ্রোধাদিবর্গে পাঠ করিয়াছেন | [05১০০ বলেন (ওয় খণ্ড ৩৩৯ পৃঃ) “কচিৎ, 
বট ও অশ্বখের নির্ণয়ে বিপ্রতিপত্তি ঘটিয়া থাকে, যেহেতু “বছপাদ' ও ‘শিখণ্ডিন’ 
নামে উভযেরই উল্লেখ দৃষ্ট হয়” । ধ্যস্তরীয়নিঘণ্ট,, রাজনিঘণ্ট, ভাবপ্রকাশাদি 
কোনও প্রামাণ্য গ্রন্থে অশ্বথের “বছপাদ” নাম দৃষ্ট হয় না। সকলেই বটের নাম 
“বহুপা্” পিখিয়াছেন। ‘শিখণ্ডী শব্দ’ বৈস্তকে বট বা অশ্বখাৰ্থে প্রযুক্ত হয় না! 
স্থতরাং 1) 91006} এর উক্তি নিতান্ত অমূলক। 

Fig :—Wight, 16 6, 1989 } Rbeede, Hort. Mal,, i,t, 28; Kirtikar 6 
Basu, Ind, Med. Pl., 893, 


১০৯৭ 
১৩৮ 


Ref: F. ৪, L, v. 499; Roxb, F. IL, iii, 539, B.P., ii, 989; 
Dymock, iii, 338 ; Prain, চন, চা.) 279. 





547. Ficus ben galensis Linn. (‘বটগাছ ) 


548. চু, religiosa Linn. ( অশ্বত্থ ) 


ভাবান্ুসারী নাম :--গজভক্ষক, ক্ষীর্রম, অশ্ব্থ-- সংস্কৃত ; অশ্বখ _ বাংলা ; পিপর -হিন্দী ; 
পীপ্লল--মহারাষ্্র ; অরলী--কৰ্ণাট ; বোধি - সিংহল; দরখ,, লরজাং_-ফ্রান্স; 
বাবিচেষ্ট২ কুলুজুচেট,, রাগী _ তেলেগু; অরক_ তামিল, হেসাক-_সাওতাল। 


অশ্বথম্চাচ্যুতাবাসম্চলপত্রঃ পৰিত্ৰকঃ ৷ 

শুভদে! বোধিবৃক্ষষ্চ যাণ্ডিকো গজভক্ষকঃ। 

জীমান্‌ ক্ষীরক্রেমো বিপ্রো মজল্যঃ শ্যামলম্চ সঃ। 
পিগ্পলে৷ গুন্ধপুষ্পশ্চ সেব্যঃ সত্যঃ শুচিদ্ৰমঃ। 
চৈত্যদ্রমো ধৰ্ম্মবৃক্ষো৷ জ্ঞেয়ো বিংশতিসংজ্ঞকঃ || 
পিল্সলঃ স্ুমধুরত্ত কায়: শাতলশ্চ কফপিভ্তবিনাশী। 
রক্তদাহশমনঃ স হি সভে| যৌনিদো বহরণঃ কিল পর ॥ 


১০৯৮ 


অশ্থতবৃক্ষত্ত ফলানি পকান্যতাবহুৃদ্তানি চ শীতলানি। 
কুর্ব্তি পিশ্তাঅবিষার্তিনাছং বিচ্ছর্দিশোধারুচিদোষনাশম্‌ ॥' 


রাজনিঘণ্ট, ৷ আজা দিবর্গঠ। 


নামপৰ্য্যায় $-অস্বখ, অচাতবাস, চলপত্র, পৰিত্ৰক, শুভদ, বোধিবৃক্ষ, যাজক, গজভক্ষক, 
শ্রীমান্‌ ক্ষীরক্রম, বিপ্র, মঙ্গল্য, শ্যামল, পিপল, গুহাপুষ্প, সেব্য, সত্য, শুচিত্রম, 
চৈত্যক্ৰম, ধৰ্মবৃক্ষ--এই কুড়িটা নাম। 

গুণপর্ধ্যায় £-অশ্বখ - মধুর কষায় রস, শীতবীধ্য, কফ ও পিত্তনাশক। বুক্তদোষ ও দাহনাশক 
ও সদ্য যোনিদোষের শাস্তি কারক। 
অশ্বখ ফল -- পাক| ফল অতীব হন্ত, শীতবীধ্য, পিতদোষ, বক্তদৌষ, বিষদোষ, দাহ, 
বমি, শোষ ও অরুচি নাশক। 

জন্মস্থান $- হিমালয় প্রদেশ ও মধ্যভীরতের অরণ্যে বহুল পরিমাণে জন্মে। বজদেশের 
বনে জন্মে ও রাস্তার ধারে রোপণ করে । 


বর্ণনা £_বহুশাখাগ্র শাখাবিশিষ্ট বড় গাছ, ছাল ধৃসরবর্ণ, ২ ইঞ্চি পুরু। অধিকদিনের 
হইলে ছাল ফাটা ফাটা হয়। কাষ্ঠ ধূসরের আভাযুক্ত শ্বেতবর্ণ। পত্র পাতলা চামড়ার 
মত, টপ্‌রি'হাগ উজ্জল । পত্রবৃন্ত লম্বা । পত্রের অগ্রভাগ ক্রমশঃ সরু, বৃস্তদেশ 
হৃংপিগ্াকৃতি, পত্রে ৫-৭ টা শিরা আছে। পুংপুষ্প অল্প হয়। ইহার বোটা ক্ষুত্ব ও 
ডালের গায়ে সংলগ্ন । স্ত্রীপুষ্পের বোটা ছোট । ফল গোলাকার, পাকিলে লালবৰ্ণ 
হয়। গ্রীষ্মকালে ফুল হয় এবং বর্ধাকালে ফল পাকে। 

ব্যবহার্ধ্য অংশ £- পত্ৰ, মুকুল, ছাল ও ফল মাত্রা__কাথ ই পোয়া। 


বৈশ্তকে অশ্বখের ব্যবহার । 


চরক £-(১) বাতরক্তে অশ্বথত্বক_অশ্বখহালের ক্কাথে মধু প্রক্ষেপ দিয়া পান করিলে 
দারুণ বাতরক্ত প্রশমিত হয় (চিঃ ২৯ অঃ)। (২) ব্রণাচ্ছাদনে অশ্ব পত্ৰ-- 
অশ্বখপত্রে ব্রণ প্রচ্ছাদন করিবে (চি ২৯ অঃ)। (৩) ব্রণে অশ্বথত্বক-_-অশ্বখছালের 
শু'ড়া দ্বার। ক্ষতপূরণ করিলে উহ! শীঘ্ৰ পুরিয়া উঠে (চিঃ ১৩ অঃ ) । 

সুশ্ৰুত £--(১) নীলমেহে অশ্বখত্বক যাহার নীলমেহ হইয়াছে তাহাকে অঙ্বখত্বকের 
ক্কাথ পান করাইবে (চি: ১১ অ.)। (২) বাজীকরণার্থ অশ্বখ ফলাদি - অশ্বখের ফল, 
মূলের ছাল ও শুঙ্গের ( পত্র মুকুলের ) ক্কাথ প্রস্তুত করিয়া মধু ও চিনি প্রক্ষেপ দিয়া 
পান করাইলে, বাজীকরণ নির্বাহ হয় (চিঃ ২৬ অঃ )। 

চক্রুদত্ত ঃ-(১) বমনে অশ্বখত্ক্‌-- অশ্বখবৃক্ষের শু্ত্বক্‌ দগ্ধ করিয়া সেই অঙ্গার জলে 
নিৰ্বাপিত করিবে ; সেই জল পান করিলে বমন নিবৃত্তি পায় (ছদ্দিচিঃ)। (২) 
পোড়াঘায়ে- অ্খত্বক্‌-_অশ্বথের ছাল গুড়া করিয়া পোড়াঘায়ের উপর ছড়াইয়া 


১০৯৯ 


দিলে, ঘা ভাল হয় (ব্রণশোথ চি:)। (৩) কর্ণধুলে অশ্বখপত্র_অস্থখপত্র দ্বারা প্রস্তুত 
ঠোল্কা তৈলাক্ত করিয়া তপ্ত অঙ্গারে পূর্ণ করিলে যে তৈল ঠোঙ্গা হইতে চু'য়াইয়া 
পড়িবে--সেই তৈলঘ্বারা কর্ণ পুরণ করিলে কান কট্‌কটানি ভাল হয় ( কর্ণ রোগ 
চিঃ)। (৪9) শিশুর মুখ পাকে অশ্বখত্বক ও পত্র- শিশুর মুখপাকে অশ্বখের ত্বক্‌ ও 
পত্র মধুর সহিত উত্তমরূপে পেষণ করিয়া প্রলেপ দিবে। 

মূজগ্রন্থাংশের ওবধার্থে ব্যবহার :--অশ্বখ ছাল ধারক। গণোরিয়া নাশক। ইহার 
ফোড়া পাকাইবার গুণ আছে। ফল মৃদু বিরেচক। ইভা পরিপাক ক্রিয়ায় সাহায্য 
করে। বীজ পিন্ধকর ও ত্ৰিদোষনাশক। অশ্বখগাছের পত্র ও কচি ডাল বিরেচক 
এবং বুস চুলকনা ও পাচড়া আরাম করে । 
শিকড়ের ছাল প্রাদাহিক ফুলায় লাগাইলে উহ কমিয়া যায় (0. চ1061507)। ইহার 
গুঞ্ধ ফল গুঁড়া করিয়। ১৫ দিন জলে রাখিয়া খাইলে হাপানি আরাম করে এবং 
বন্ধ্যা শ্রীলোককে সেবন করলেই পুত্রবতী হয়। টাটকা পোড়ান ছাল জলে ভিজাইয়া 
মেই জল খাইলে উগ্র ঘুংড়ি কাসি আরাম হয় (Dr. Thornton )। কোন স্থান 
কাটিয়া গেলে ইহার রস বিশেষ উপকারী । 
অশ্ব্থ ছালের গুড়া ভগন্দর রোগে প্রয়োগ করিলে রোগের উপশম হয়। ইহাতে 
বহুরোগী আরাম হইয়াছে। শিশুর ঠোঁটে, জিহ্বায় এবং তালুতে কিম্বা মুখের 
ভিতর ক্ষত ব| শ্বেতবর্ণ অল্প অল্প ঘা হইলে বা সাধারণ মুখের ঘায়ে মধুর সহিত 
অশ্বখ ছাল চূর্ণ লাগাইলে উহ! আরাম হয় (R. N. Khory ii, 559 ) | 


31955 $-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
ছাল--সঙ্কোচক। 
ফল-_বিরেচক। 
বীজ-_রসায়ন, স্বিগ্ঠতাকারক। 
পাতা ও ছোট অঙ্কুর--বিৱেচক। 
ছালের রস--চুলকানিতে উপকারী । 

মন্তব্য : অশ্বখত্বক্‌ ‘পঞ্চবৰূলের, অন্যতম । পঞ্চবন্ধলের গুণ--"“রসে কষায়ঃ শীতষ্ণ বণ্যং 
দাহতৃষাপহম্। যোনিদোষং কফং শোফং হস্তীদং পঞ্চবন্ধলম্‌’’ ( ধ্বস্তরীয় নিঘণ্ট, )। 
প্ত্বকৃপঞ্চকং হিমং গ্রাহি ব্রণশোথবিসর্পজিৎ*” (ভাবপ্রকাশ )। পাঞ্চবন্ধলের ক্কাথ 
যোনিরোগে এবং উহার প্রলেপ বিসর্পরোগে বহুশঃ প্রয়োগ করিয়া সুফল পাওয়া 
গিয়াছে। 
চরক-_অশ্বখকে 'মৃত্রনংগ্রহণ' বর্গে পাঠ করিয়াছেন। স্থতরাং অশ্বখ ত্বক মোমরোগে 
ব্যবহার কর যাইতে পারে । সুশ্ৰুত :__ন্গ্রোধাদিগণে অশ্বখ পাঠ করিয়াছেন । 
(শৃঃ৩৮ অ:)। চরক মিদ্ধি স্থানে, অতিসারে দেয় যবাগৃ পাকার্থ দ্রব্যান্তরের 
সহিত অশ্বখশ্ুঙ্গ ব্যবহৃত হুইয়াছে। অবিকসিত পত্রমুকুলকে সঙ্গ বলে। 


১১০০ 


Fig :—Kirtikar & Basu, Ind. Med, 2]... 896 A ; Wight, 16, t. 1967; 
Rheede, Hort, Mal., i, 27. 

Ref: F.B.I,v,517: Roxb.,F.I. iii, 547; 8. P., ii, 980°; Dymock. 
lii, 337 ; Prain, H. H., 280. 





548. Ficus religiosa Linn. ( অশ্বখ 


549. চি, rumphii Blume. ( গয়াঅশ্বত্থ ) 
ভাবানুসারী নাম £_অশ্বখী--সংস্কৃত ; গয়াখ্বখ--বাংলা ; কাৰবো-_হিন্দি; অশ্বখী, 
পেয়ার__মহারাষ্ট্র; বাধা-পাঞ্জাব ; স্থন৷মঞ্জোর--সওতাপ ; হেববলি--কর্ণাট } 
কাবারু -গারুওয়াল। 
অশ্বখী লঘুপত্রী স্তাদ্পবিত্ৰ হ্ম্বপত্রিক।। 
পিপ্জলিক৷ বনন্থ। চ ক্ষুদ্ৰ চাশ্বথসন্নিভ! ৷৷ 
অশ্বখিক| তু মধুর! কষায়ে| চাঅপিন্তজিৎ । 
বিষদাহপ্রশমনী গুর্বিণ্যা হিতকারিণী ॥ 
রাজনিঘণ্ট,১। আজ্ঞাদিবর্গ;। 


মামপর্ধযায় £--অশ্বখী লঘুপত্রী, পবিত্ৰা, ত্শ্বপত্রিকা, পিপ্ললিকা, বনস্থা, ক্ষুত্রা, অশ্বথসন্িভ-_ 
এইগুপি নাম। 

গুণপর্ধযায় 8 অঙ্বখী-মধুর কথায় রস। রক্তপিতনাশক। বিষদোষ ও দাহ নাশক। 
এবং ক্রিমি নাশক। গভিনীর পক্ষে হিতকর। 

জন্মস্থান $--বঙ্গদেশ, ম্ধ্যভারত, হিমালয় প্রদেশ, হুগলী, হাওড়', ২৪ পরগণ!। 


১১০১ 


বর্ণনা ১--বড় গাছ। পত্র ৪--৬ ইঞ্চি। শিরা ৩৬ জোড়া । বোটা ২২৩২ ইকি 
লম্বা ।* পুংপুষ্প অল্প হয়, শাখার গোড়ায় থাকে। পুংকেশর ১টী, গর্ভাশয় মস্থণ 
ও ডিস্বাক্ৃতি, বীজ ছোট, গোলাকার ও আঠাযুক্ত। গ্রীষ্মের প্রারস্তে ফুল হয় 


ও বর্ষায় ফল পাকে । কোন কোন গাছের ফল আরও দেরীতে পাকে । 
ব্যবহাৰ্ধ্য অংশ £--ফল। 


মুলগ্ৰন্থাংশের ওধধাৰ্থে ব্যবহার ১--সওতালের| ইহার ফল উষধে ব্যবহার বরে। কঙ্কন 
দেশে ইহার রস ক্রিমিরোগে ব্যবহার করে। ইহার রসে হিজরা, গোলমরিচ 
এবং স্বতযোগে মটরের ন্যায় বটিকা প্রস্তুত করিয়া খাইলে হাপানি রোগ আরাম 
হয়। ইহা বমনকারক। গয়াঅশ্বখের রস আকন্দফুলের সহিত আবদ্ধ পাত্রে 
দগ্ধ করিয়া ৪ রতি ( ৭৷৷* গ্রেণ ) পরিমাণ ছাই মধু সহ সেবন করিলে হাপানি আরাম 
হয়। | 

10858) $-- সংক্ষিপ্ত গুণপরিচয় £_ 
রস--ক্ৰিমিবরোগে উপকারী । 
ছাল- সর্পদংশনে উপকারী । 


Fig :— Wight, Ic., t, 640 ; Brandis, For. Fl. 416, t. 48 1} King, Ficus 54, 
t, 673}; Kirtikar & Basu, Ind. Med. PL, t. 896 B. 

Ref :—F, B. ],, v. 572 } Roxb., Fl. Ind., iii, 548; B. P., ii, 980; 
Dymock, iii, 337 ; Prain, H. H., 280. 





549, Ficus rumphii Blume. ( গয়াঅশ্বখ ) 
১১০২ 


550. ঘ glomerata Roxb. ( যজ্ঞডুমুর ) 


ভাষানুসারী নাম :__উদুষ্বর_-সংস্কত; যজডুমুৰ--বাংল|; গুলার-হিন্দী ; উ্বরু-_ 
মহারাষ্ট্র; অত্তিঁ-কর্ণাট; উত্বরে_গুজরাট ; জমীঝ- আরব গুলর, রাডুচেট,, 
রাইগা--তেলেণ্ড; খারসা__তাষিল ; অধ্ধীরে আদম্‌_ ফ্রাব্স। 


উদুদ্বরঃ ক্ষীরবৃক্ষে। হেমদুগ্ধঃ সদাফলঃ। 
কালস্কন্ধে| যজ্ঞযোগ্যে। যজ্ঞীয়ঃ সুপ্রতিষ্ঠিতঃ ॥ 
শীতবক্কে! জন্তফলঃ পুষ্পশুন্তঃ পবিত্ৰকঃ ৷ 
সৌম্যঃ শীতফলশ্চেতি মনুসংজ্ঞং সমীরিতঃ ॥ 
উদ্ধুন্বরং কষায়ং স্যাদ্‌ পকুন্ত মধুরং হিমম্‌। 
ক্রিমিকৃদ্‌ পিণন্তরক্তত্নং মূৰ্চ্ছাদাহত্ষ!পহম্‌ ৷৷ 
ওঁদুন্বরং ফলমতীৰ হিমং সুপকং 

পিত্তাপহং চ মধুরং শ্রমশোফহারি। 

আমং কষায়মতিদীপনরোচনং চ 

মাংসন্ত বৃদ্ধিকরমস্্রবিকারকারি ৷৷ 


রাজনিঘণ্ট,$। আজ্াদিবর্গঃ। 


নাম পৰ্য্যায় :--উদুম্বর, ক্ষীববৃক্ষ, হেমছুগ্ধ, সদাফল, কালস্বন্ধ, যজ্ঞযোগ্য, যজীয়, সুপ্রতিষ্ঠিত, 
শীতবন্ধ, জন্তুফল, পুষ্পশূন্য, পবিত্ৰক, সৌম্য, শীতফল,_এই চৌদ্দটি নাম । 

গুণপর্ধ্যায় :--উদুম্বর__কষায় রস, পক উদুম্বর-_-মধুর রস, শীতবীধ্য, ক্রিমিকারক। পিত্ত- 
দোষ এবং বক্তদোষ নাশক | মূৰ্চ্ছা, দাহ ও তৃষ্ণানাশক। স্মূপক উদুম্বর ফল-_ অত্যন্ত 
শীতবীর্ধ্য, পিত্তনাশক, বিপাকে মধুর বস। শ্রম ও শোথ নাশক । অপর ফল--কষায় 
বস, অতি অগ্রুযদ্দীপক, কচিকর, মাংসবৃদ্ধিকারক এবং রক্তদোষকারক। 

বর্ণনা :--৩০-৪৭ ফুট উচ্চ গাছ, ছাল & ইঞ্চি পুরু, মণ, লালের আভাঘুক্ত ধৃসরবর্ণ 
গাত্র ফাটা ফাটা, কাষ্ঠ ধৃসরবর্ণ। পত্র ৪-৭ ইঞ্চি লম্বা, অগ্রভাগ ক্রমশঃ সরু, 
তিনটি শিরাবিশিষ্ট । বোটা ১-২ ইঞ্চি লঙ্বা। পুষ্পাধার ১$ ইঞ্চি, ঈষৎ 
লালবর্ণ, পুংপুষ্প পুষ্পাধাবের মুখের কাছে হয়। পাপড়ি তিন চারটি, স্পঞ্জের 
মত। গৰ্ভাশয় গোলাকার । এই গাছ ডুমুর গাছ অপেক্ষা বড, পত্র ডুমুরের 
হ্যায় কর্কশ নহে। ফল অপেক্ষাকৃত বড়। পাকিলে লালবর্ণ হয়। ফলের ভিতর 
পোকা থাকে | যজ্ঞডুমুর অতিশয় মিষ্ট । বসম্তকালে ইহার ফুল হয় এবং বধাকালে 
ফল পাকে। 

ব্যবহাৰ্য্য অংশ £--শিকড়ের ছাল, ফল, রস, মান্না । 

বৈস্তকে উদ্ুম্বরের ব্যবহার । 
চরক 2১) শ্বিত্রে উদুম্বৱ--শ্বিত্ৰৱোগে, পুরাতন গুড় সহ যজডুমুরের বস বিবেচনার্থ সেব্য 


৯১০৩ 


(চিঃ ৭ অঃ)। (২) যোনিরোগ্ে উদুহ্বর ক্ষীর ও তক বজডুমুৱের আঠায় তিল 
ছয়বার ভাবনা দিয়া এ তিল হইতে তৈল নিষ্কাশিত করিবে। যজ্ঞডুমুবের 
ছালের চতুগুণ কাথ সহ এই তৈল পাক করিয়া পিচ্ছিলাদি যোনিতে ধারণ 
করিতে দিবে (চিঃ ৩০ অঃ )। 


শুশ্রুত :__রক্তপিত্তে যজ্ঞডুমুর--রক্তপিতরোগী যজ্ঞডুমূরের ফলের রস পান করিবে ( চিঃ 
৪৫ অঃ )। 


চক্রদত্ত :--(১) অত্যগ্নিপ্রশমনার্থ উদৃম্বরত্বক্‌_হজডুমুবের স্বক্‌ নারীন্তস্তের সহিত পেষণ- 
পূর্বক পান করিলে অত্গ্রিপ্রশমিত হয় ( অগ্নিমান্দ্য চিঃ )। (২) রক্তপিত্তে 
কাকোদুম্বর-_-ডুমুরের ফলের রস মধুমহ পান করিলে রক্তপিত্তীর শোণিত নির্গম 
নির্বৃততি পায় (রক্তপিত্ত চি:)। (৩) পিত্তজতৃ্জায় উদৃম্বর ফল-যজ্জডুমুবের পা কাফলের 
বস কিন্ব! কাথ বা শীতকষায় পিতজত্ফার পক্ষে হিতকর (তৃষ্ণা চিঃ )। 


ভাবপ্রকাশ :--প্রদরে যজ্ঞডুমূর--যজ্ঞডুমুরের ফলের রস মধু সহ পান করিলে প্রদর নষ্ট 
হয়। খ্ষধ সেবনকালে রোগী শর্করা ও দুপ্ধসহ অন্ন পথ্য করিবে ( মঃ খঃ ৪ ভাঃ)। 

ৰঙ্গসেন ;--(১) বাতব্যাধিতে ডুমুরের আঠা-যজ্ঞডুমুঝের আঠা ও হিঙ্গুর সহিত আল- 
কুশীর মূল উত্তমরূপে পেষণপূৰ্ব্বক অববাহুক রোগীকে নস্ত করাইবে ( বাতব্যাধি চিঃ )। 
(২): যোনিদাটীকরণে উচুষ্রফল-পলাশবীঞ্জ, যজডমূুরের ফল, তিলতৈলসহ 
উত্তমরূপে পেষণপূৰ্ব্বক, ইহার সহিত কিঞ্চিৎ মধু মিশ্রিত করিয়া যোনিতে প্রলেপ 
দিলে, শিথিল যোনি দৃঢ়তা প্রাপ্ত হয় (স্ত্রীরোগ চি:)। (৩) জারমেয় বে ডুমুরের 
মৃল--ডুমুরের মৃলত্বক ও ধুস্তর বীজ ( শোধিত) তণ্ুলোদকের সহিত পেষণ পূৰ্ব্বক 
পান করিলে কুন্ভুৱ বিষ বিন হয় (বিষ চি: )। মাত্ৰা-ডুম্বর মূল ত্বক ৪ আনা, 
ধুতরা বীজ ১ আনা। _ 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার : ইহার পত্র, ছাল ও ফল এদেশীয় উষধে ব্যবহৃত হয়। ছাল 
ধারক। ইহ! ক্ষত স্থানে ধৌত কার্ধে ব্যবহৃত হয়। ব্যাস্ত কিদ্বা বিড়ালে কামড়াইয়া 
বিষ হইলে ক্ষতস্থান হইতে বিষ নষ্ট করিবার জন্য ব্যবহৃত হয়। শিকড় রক্তআমাশয়ে 
হিতকর এবং ইহার রস একটি বলকারক বধ । 
ইহার পত্রের উপর যে ৪৭]! ( অর্ব্ব,দ ) হয় উহা দুগ্ধে ভিজাইয়! মধুর সহিত খাইলে 
বসন্ত রোগে বিশেষ উপকান্ক হয় (4১010172502) । যজ্জডুমূর ধারক, উদরাময় ও ক্রিমি 
নাশক। ইহার দুগ্ধের মত আঠা খাইলে অর্শ ও পেট বেদনা! আরাম হয় এবং উহার 
সহিত তিলতৈল মিশ্রিত করিয়! ব্যবহার করিলে দুষ্টবণ ও বিস্ফোটক আরাম হয়। 
পাকা ফলের বস মৃত্ররোগে হিতকর। ইহার ছাল গো-মহিয়দিগকে খাওয়াইলে 
তাহাদের বসন্ত হয় না এবং ৪ তোলা! মাত্ৰায় চিনি ও জীরার সহিত খাইলে গণোৰিয়! 
আরাম হয়। পশুদের যখন বসন্ত হয়, তখন ইহার ছাল পেঁয়াজের সহিত পিষিয়। 


১১০৪ 


এবং গুড়া করিয়া নারিকেল, মেথি এবং ভিনিগার দিয়! খাওয়াইলে বসন্ত আরাম 
হয়। গাছের মূল ও পাকা ফলের বৃস বহুমূত্ৰ রোগে হিতকর । 


G'০য৪ary :_ সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
ছাল :--সঙ্কোচক। পশুর “প্রেগে ব! বসন্তে” বিশেষ উপকার । 
মূল :--আমাশয়ে প্রযোজ্য । 
মূলের অগ্রভাগ ;--বহুমূত্ৰে উপকারী । 
পাতা :_ গুঁড়া করিয়া মধু সহ যকুৎ প্রদাহে উপকারী । 
ফল: সঙ্কোচক, অগ্ন,)দ্দীপক ও উদবাগ্মান নাশক। অতিরিক্ত রক্তত্রাবে এবং 
বুক্তনিষ্ঠিবনে উপকারী । 
দুগ্ধবৎ আঠ! :--অৰ্শ ও উদরাময়ে উপকারী । 


Fig :—Roxb., Cor. Pl, 2) 01237 10015, t. 667; Kirtikar 
& Basu, Ind. Med. Pl, €. 904. 

Ref :—F. ৪, L, ৮, 535; Roxb, F. IL, iii, 538; B.P., 1i, 983, 
Dymock, iii, 338 ; Prain, H. H., 280. 





- 550. Ficus glomerata Roxb. (যজডুমুর ) 


১১০৫ 
১৩৯ 


551. F. hispide Linn. (কাকডুছুর ) 


ভাষানুসারী মাম £:_কাকোদুম্বস্থিকা--সংস্কৃত ; কাকডুঙ্গর-_বাংলা ; শটমিলায়, কটুন্ভরী, 
গোওযডুম্বর!-_ছিন্দি ; কাল! উদুম্বর--মহাবাষ্টৰ; কাঅত্তি--কৰ্ণাট; তহ্মমেড়িচেট, 
বড়লামাদি--তেলেগড; খোস্কাডুমর-_-আসাম , পেয়াটি--তামিল; পেয়াটি-- 
মালয় । 


কৃষ্ণোদুন্বরিকা চান্ত খরপত্রীচ রাজিক| ৷ 
উদুদ্বরী চ কঠিনা কুণ্ঠগ়ী ফস্তুবাটিক| ॥ 

অজাক্ষী ফন্তুনী চৈব মলপু শ্চিত্ভেষজা। 
কাকোদুন্বরিক! চৈব ধ্বাত্খনান্সী ত্রয়োদশ ॥ 
কাকোদুদ্বরিকা শীত! পক! গ্রৌল্যাহম্লিক। কটুঃ । 
ভগ দোষ পিত্তরক্তস্বী তদ্বন্ধং চাতিসারজিৎ ॥ 


রাজনিঘণ্ট,£। আজঞাদিবর্গ £॥ 


লামপর্যযার :-_কষ্োছুম্বরিকা, খরপত্রী, রাজিকা, উদুষ্ঘরী, কঠিনা, কুষ্টস্নী, ফন্তবাটিকা. 
অজাক্ষী, ফন্তনী, মলপূঃ, চিত্রভেষজা, কাকোহুম্বারিকা, ধ্বাথনামী--এই 
তেরটি নাম । 

গুণপৰ্য্যায় :__কাকোদুঘরিকা__শীতবীধ্য, পক হইলে_-কষায় অন্ন ও কটু স। চা, 
দোষনাশক, রুক্ত'পত্তনাশক। তাহার বন্ধল অতিসার নাশক। 

জন্মস্থান £--বঙ্গদেশে সর্বত্র জন্মে। হিমালয় প্রদেশের চেনাব হইতে পূৰ্ব্ব দিকে ৩৫* ফুট 
উচ্ে, মধ্য এবং দক্ষণ ভারত ও ব্ৰহ্মদেশ । 

বৰ্ণন| :--ছোট গাছ।.পঞ্জ ৪-১২ ইঞ্চি লা, বৃস্তদেশ গোলাকার, কতক পরিমাণে হৎপিগাকৃতি, 
নিম্নভাগ স্বন্ম লোমযুক্ত । বোটা উ--১ইঞ্চি, কোমল লোমযুক্ত। পুংকেশর ১টি। 
স্রীকেশর দও ছোট । বীজ চতুষ্কোণ ও লম্বা লোমাবৃত। ইহা যজ্ঞডুমূর অপেক্ষা 


ক্র । ফল পাকিলে হরিপ্রাবর্ণ হয়। ডুমুরের পুষ্পদণ্ডের চারিদিকে অনেক 
ডুমুর গুচ্ছবদ্ধভাবে বিন্তত্ত থাকে। এই গাছ শীঘ্ৰ শী্ব বাড়িয়া থাকে। ২--৩ 


বৎসরের মধ্যে ইহার ফল হয়। বঙ্গদেশে এই ডুমুর গাছের কচি ফল তরকারী 
করিয়! সচরাচর খাইয়! থাকে । গ্রীন্মের প্ৰায়স্ত হইতে শরৎকাল পর্য্যন্ত ফুলের সময় । 
ফল পাকিতে তিন মাস সময় লাগে। 

ব্যবহাৰ্য্য অংশ :--ফল, বীজ এব ছাল। 

মূলগ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার :--সংস্কৃত লেখকদের মতে এই ডুমুরের ফল খাইলে 
 হ্বীলোকদের স্তম্বদুগ্ধ বাড়িয়া থাকে। ইহার গর্ভের মধ্যে সন্তান রক্ষা করিবার শক্তি 
আছে (0. C. Dutt )। 
ডুমুরের মূলের দ্বফ্‌, ধুতুক বীজ (শোধিত) চাউল ধোয়া জলের সহিত পেষণ 


১১০৬ 


করিয়া পান করিলে কুকুর বিষ নষ্ট হয়। মাত্র: মূলের ত্বক্‌ চার আনা, ধুতুরা বীজ 
এক আন৷ ৷ | * 
বোম্বে ও কঙ্কনদেশে ফলের গু'ড়| জলে সিদ্ধ করিয়া বাগীতে পুলটিস্‌ দেয়। ইহা 
খাওয়াইলে দুগ্ধবতী গাভীর দুগ্ধ ঘন হয় (Dymock) Dr. Moodeen Sheriff 
বলেন, ইহার ফল, বীজ এবং ছাল মূল্যবান বমনকারক ঠধধরূপে ব্যবহৃত হয়। 
পক ফলের বীজই প্রশন্ত। ইহা শুষ্ক করিয়া বোতলে পুরিয়া রাখিতে হয়। 
মাত্রা ১ড্রাম, ৪টি কিম্বা ৬টি পাকা ফলের বীজের সমান। ইহার ছাল খাইলে 
বমন হয় ও অল্প দাস্ত হয়। মাত্রা ৪:--৬০ গ্রেণ, দিবসে ৩-৪ বার। ইহার 
অঞ্ধমাত্র। গ্রহণ করিলে বলকারক হয় ও রোগ প্রতিষেধক উঁষধরূপে ব্যবহৃত হয় 
( Dymock, iii, 346 ) 
ডুমুরের আঠা বলাধান ও রসায়মার্থ ব্যবহৃত হয়। 

(10558:5 2-_ সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
ফল, বীজ ও ছাল ঃ--বিব্বেচক, বমনকারক্‌ । 

‘Fig—Wight, 15, 0 I, 638 and 641; 00166915701, ৯5৪6, t, 560; 

, Kirtikar & Basu, 100. Med. }1,, 900., 

Ref :—F. B. ],, ৮, 522 ১ Roxb., চা, L, i1i, 561, B, P.. ii, 981: Dymock, 
iii, 346 ; Prain, H. H., 280. 





551. Ficus hispide Linn. ( কাকচুমূৱ্ব ) 


১১০৭ 


552. Ff. heterophylla Linn. ( ঘটী শেওঁড়া ) 


ভাবানুসারী নাম: ত্রাক্মাণা সংস্কৃত ; ঘটীশেওড়া--বাংল| ; অস্ত্ৰক, ত্রায়মাণা-হিন্দি ; 
জিবির--আরব ; তরায়মাণ- মহারাষ্ট্র; ত্রায়মাণ--গুজরাট ; ত্রায়মাণ, গুলল্লীল্‌ 
বোম্বে ; অস্বর্গ আফিজ, গাফিজি_ পাঞ্জাব । 
ত্রায়ন্তী শ:তমধুর| গুন্মজ্বরকফাঅদুৎ । 
ভ্ৰমতৃষ্ণাক্ষয় মীনিবিষচ্ছর্দি বিনাশনী ॥ 
রাজনিঘণ্টঃ। আআ দিবর্গঃ। 
নামপৰ্য্যায় ;--ত্ৰায়মান| ৷ 
গুণপৰ্য্যায় £ ত্রায়মাণা শীতবীধ্য, মধুর রদ । গুল্ম, জর, কফ দোষ ও রক্ত দোষ নাশক। 
ভ্ৰম, তৃষ্ণা, ক্ষয়, গ্লানি, বিষদোষ ও বমি নিবারক। 
জন্মস্থান 2 --বৰ্ম্মা, টেনাসবিম, ত্ৰিইত, উত্তর ও পূর্ববঙ্গ ; হুগলী, হাওড়া জেলার নিয়- 
ভূমিতে স্থানে স্থানে জন্মে । 
বর্ণনা $--লতানে কোমল লোমঘুক্ত গুল্ম । পত্র ২-৫ ইঞ্চি লম্বা । বৃস্তদেশ -গালাকার কিন্বা 
হৃংশিগাক্কৃতি ; বোটা ২--২২ ইঞ্চি। ইহার শাখা ছোট। সরু ডালের অগ্রভাগ 
মাটিতে ঠেকিয়া থাকে। এই গাছ সচরাচর আর্জ্রভূমিতে, নদীর কিনারায় এবং 
পুকুরের ধারে দেখা যায়। ফলের অগ্রভাগ মোটা ও গোলাকার । বোটার দিক 
ক্রমশঃ সরু। ফলের গায়ে ছোট ছোট অর্ব,্ধ আছে। সেগুলি দেখিতে সরিষার 
শ্রায়। ফল পাকিলে হরিজ্রাবর্ণ হয়। বীজ গোলাকার । শীতের শেষে ফুল হয়। 
বর্ষাকালে ফল পাকে। 
ইহার আর এক জাতি আছে। ইহাকে var. scabrella King বলে । ইহার 
বাংলা! নাম বল্লম ডুমুর । পাতার ৰৌটা ছোট ও সরু। পুন্পবৃস্ত সরু (}. B. 1, 
v, 5197 8.৮, ii, 981) এই গাছ উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ ও চট্টগ্রামে দেখা যায়। 
Var. repens King. ইহার আর এক জাতি। ইহার বাংলা নাম সুই 
ডূমুর। ইহার গাছ ভূমি সংলগ্ন থাকে, পত্রবৃস্ত লম্বা ও বিস্তৃত! এই গাছ জলের 
ধারে সচরাচর দেখা যায় ও উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ ও চট্টগ্রামে জন্মে। ইহা লতাইয়। বৃদ্ধি 
পায়। 
ব্যবহাৰ্য্য অংশ :--ডুম্ববের ন্যায় । 
: টৈস্তকে ত্রায়মাণার ব্যবহার । 
চরক £-(১) জ্বরে ত্রায়মাণা-_জর রোগীর কোষ্ঠবন্ধ থাকিলে আয়মাপার ক্ষীরপরি- 
ভাষামুসারে প্রস্তুত কাখ পান করাইবে (চিঃ ৩ অঃ)। (২) রক্তপিত্তে ত্রায়মাণা-_ 
বিরেচনযোগ্য রুক্তপিত্তে, ত্রায়মাণা ও ইন্দরবারণীচূর্ণ প্রভূত মধু ও শর্করাযোগে পান 
করাইবে (চিঃ ৪ অঃ )। (৩) পৈত্তিক গুলে ত্রায়মাণা--ত্রায়মাণ| ১৬ তোলা, চারি 
সের জলে পাক কৰিয়া, আধ সের অবশিষ্ট থাকিতে নামাইয়, উহাতে ঈবহ্ষ্ দুগ্ধ আধ 


১১০৮ 


সের মিশিত করিয়া পান করিবে এবং পশ্চাৎ বলাঙ্ছদারে দুগ্ধ পান করিলে, দোষের 
নিহরণ হইয়| পৈত্তিবগুন্ম প্রশমিত হয় (চিঃ ৫ অঃ)। (৪) পৈত্তিকাতিলারে, 
ত্রায়মাণা_ ত্রায়মাণা বীজের ক্কাথ, দুগ্ধের সহিত সেবন করাইয়া, পশ্চাৎ আরও দুগ্ধ 
পান করিতে দিবে। বিরেচনযোগ্য অতিসারে এই কাথ সেবন করাইলে, বিরেচন 
হইয়া, অতিসার নিবৃত্ত পায় (চিঃ ১৭ অঃ )। (৫) বিসর্গে ত্ৰায়ম৷ণ৷--বিসৰ্পে 
বিরেচনার্থ ক্ষীরপরিভাষাহ্সারে পক ত্রায়মাণার কথ পান করাইবে। 

'মূলগ্ৰন্থাংশের ওষধার্থে ব্যবহার 2-ত্রায়মাণা গাছের শিকড়ের রস পেট বেদনার 
উপশম করে। শিকড়ের ছাল অতিশয় তিক্ত, জলের সহিত মিশাইয়। খাইলে 
স্ন, হাপানি ও অপরাপর বক্ষ: প্রদাহ আরাম হয়। 

Glossary £-_জংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
মূলের কাথ $_ শৃলবেদনায় উপকারী । 
পাতার রস £--দুগ্ধের সহিত মিশাইয়! আমাঁশয়ে ব্যবহৃত হয়। 

মন্তব্য £- ত্রায়মাণা তিক্ত, বলা, 'রদায়ন, বেদনাহব, মৃত্রকর এবং কীটনাশক । বলাহেতু 
ইহা জর এবং গ্রহণীতে, রসায়ন এবং মৃত্রকর হেতু প্রীহাযকরতবৃদ্ধি, কামলা এবং 
শোধে ব্যবহৃত হয়। লেবুর রসের সহিত পিষ্ট ত্রায়মাণ| কণ্ড, প্রভৃতি চর্শ্মবকারে 
মর্দনার্থ ব্যবহৃত হয়। বালি শস্তের সহিত ত্রায়মাণার পুণ্টিশ, বিদহাদ্দিত শোধে 
বিশেষ উপকারী । 


Fig :—Wipht., 1০5, t. 661 & 659 ; 90195 lc, Pl, Asiat., £ 557 ; Kirtikar & 
Basu, ind, Med. Pl, t. 898. 


Ref :—F. B.L, ৮, 518; Rozb., F.L,iii, 53; B. 55 ii, 981; Prain, H. 
H : 


28 





552. Ficus heterophylla Linn. ( ঘটী শেওড়া ) 


১১০৯ 





552. B. Ficus heterophylla Linn. Var. repets Kin6 (ভই ডুদবর ) 
১৯১৯০ 


553. চু, cunia Ham. (জরা! ডুমুর ) 
F. semicordata Buch-Ham. ex-Smith 


ভাষানুসারী নাম £ নছ্যুত্ববিকা__সংস্কত; জয়াডুমূব--বাংল| ; গুলাব, খুরকুষ__হিন্দি; 
ইরপোদো-_ণাওতাল | নদীতীর উদুন্বর-_-মহারাষ্ট্র; নারে অত্তি--কর্ণাট ) 
নদ্যুদুদ্বরিক| চান্ত! লঘুপত্রফল! তথ! ৷ 
প্রোক্ত। লঘুহ্মদুগ্ধ! লঘুপুর্ব সদাফল| ৷৷ 
লখ বাদ্যুত্বরাহব| স্যাদ্বাণাহর। চ প্রকীৰ্ত্ধিত ৷ 
রসবীর্য্যবিপাকেষু কিঞ্চিয্ন )না-চ পূর্বতঃ ॥ 
৯: ig রব 
নামপর্য্যায় ১- নচ্যুদুম্বৱিক৷, লঘুপত্রফলা, লঘুহেমদুগ্ধা, লঘুপূৰ্ব, সদাফলা, লঘবাদ্যনবরাহ্বা, 
বাণাহ্বা-এইগুলি নাম । 
গুণপৰ্ধ্যায় :--ৰস, বীর্ধ্য ও বিপাকে ইহা উদুদ্বর হইতে কিঞ্চিৎ সথ্যন গুণসম্প্ন। 
জন্মস্থান £_-আসাম, খাসিয়া পাহাড়, চট্টগ্রাম, ভুটান, হিমালয় প্রদেশ, চিনাব হইতে 
বকে ৪০%, ফুট উচ্চে দেখা যায়। 
* বর্ণনা £-- ছোট মাঝারী, কতকটা লঙানে গাছ। গাছের শাখা সরু, শাখা সবুজ পত্রাচ্ছাদিত, 
নৃতন ফেঁক্‌ড়ি ও ডাল কোমল লোমযুক্ত। ছাল পুরু, ঈষৎ লাঁলবর্ণ। পত্র ৮-১৩, 
ইঞ্চি লঙ্কা, ডালের বিপরীত দিকে পধায়ত্রমে জন্মে, শেওড়া পাতার ন্যায়; কিনারা 
বরাতের গ্যায় কত্তিত। নিয়ভাগ কোমল লোমযুক্ত। পত্রের উপশিরা সমান্তরাল। 
কৌটা £--১ ইঞ্চি। যল ভুস্থুবের মত, প্রত্যেক ডালের গাঁইটে জন্মে। ফল 
হুরিঘর্ণ, পাকিলে পীতবর্ণ হয়। ফলের গায়ে অর্ধ, আছে। এই গাছ সচরাচর 
আর্দ্র স্থানে ও জলা জমিতে হয়। বংফরের গায় সকল সময়েই ফুল ও ফল হয়। 
ব্যবছার্যয অংশ £--ফল ও শিকড়। 
মুলওক্ছাংশের ওষধার্থে ব্যবহার £- ইহার ফলের ক্কাথ পান করিলে কুষ্ঠ আরাম হয় 
(85০৫০ )। শিকড়ের রস ছুগ্ধে পাক করিয়। সেবন করিলে যুত্রনাল র রোগ 
আরাম হয় (Rev. A, €aদচচel| )। ইহার ছালের কাখে কুষ্ঠ ধৌত করলে কুষ্ঠ 
আরাম হয়। 
01955815 -- সংক্ষিপ্ত গুণপরিচয় : 
ফুল :__-শিশুদিগের মুখরোগে উপকারী । 
ফল ও ছাল :--কাখ ন্বানের জল হিসাবে ব্যবহারে শ্িত্র নাশ করে। 
মূলের রস :--মৃত্ৰবস্বের প্রদাহে ব্যবহৃত হুয়। দুগ্ধের সহিত জাল দিয়! ব্যবহার 
কৰাইলে পশুদিগের আভ্যন্তরীণ যন্ত্রণার আরাম হয়। 
' Fig :—Wight, 15) t, 648 & 649 ) Kirtikar & Basu, Ind. Med. Pl, t. 901. 
Ref :—F. B. L, v, 523 } Roxb., F. 1, iii, 561; B. P., ii, 982. 


৯১১৯ 





553. Ficus ০০03 Ham. (জয়া ডুমুর) 


554. F. infectoria Roxb. ( পাঁকুড় ) 


FE. lucescens Bl. 


নাম £-_ প্কক্ষয, শৃঙ্ী। পর্কটা_সংস্কত) পাকুড়--বাংল1; পাক,রি, পথর গজদত্ত- 
সহোরা, পিপ্রমান_ হিন্দি) পিংস্পৱি--মহাবাষ্ট্ৰ; বহুবি-_কৰ্ণাট ; গঙ্গৱয়জুব্বি, 
পপাত্ধি- তেলেগু ; পোরিশরাবি, পেপরি-_তামিল। 


£ কগীতনঃ ক্ষীরী সুপাৰ্শ্বে হিথ কমণ্ডলুঃ। 
শৃল্জী বরোহশাখী চ গার্দভাগু: কপীতক: । 
দৃঢ়প্রয়োহঃ প্লবকঃ প্লিব্শ্চ মহাবলঃ ৷৷ 
প্রক্ষঃশ্চৈব[পরো হস্বঃ সুনীতঃ শীতৰীৰ্য্যকঃ। 


মূৰ্চ্ছাজমপ্ৰলাপদ্নে| হ্ৰন্থজাক্ষোঃ বিশেষতঃ ৷৷ 
রাজনিঘণ্ট, ৷ আমাদিবৰ্গঃ । 


নামপৰ্য্যায় :-_ পক্ষ কগীতন, ক্ষীরী, সুপার, কমগুলুঃ শৃঙ্গী, বরোহশাখী, গর্দভাণ্ড,. 
কপীতক, দৃঢ়প্ররোহ, প্লবক, প্রবঙ্গ, মহাবল,__( অন্যপ্রঝার হৃষ্প্ক্ষ_) স্থলীত, শীত- 
ৰীধ্যক, পুণ্ড, মহা, অবরোহ, হশ্ষপর্ণ, পিস্পরি, তিছুব. মজলচ্ছায়--এই বাইশটি শাম | 

গুণপর্য্যায় ১- প্লক্ষ- কটু কমায় রস, লীতবীধধয, রক্তদোষনাশক। বিশেষতঃ হ্পক্ষ_মুচ্া, 
ভ্রম ও প্রলাপ নাশক। 

জন্মস্থান $- উত্তরবঙ্গ, ত্ৰিহত, ছোটনাগপুর, চট্টগ্রাম, হুগলী, হাওড়া, বীকুড়া, বর্ধমান 
প্রভৃতি জেলায় জন্মে। বোটানিক, গার্ডেন শিবপুর ৷ 

বর্ণনা! £--বড় ও বহুদুর বিস্তৃত গাছ। ছাল ই ইঞ্চি পুরু, সবুজের আভাযুক্ত, ধূসরবর্ণ, 
মস্থণ। কাষ্ঠ ধৃূসরবর্ণ। পত্র অশ্বখপত্রের ন্যায় তবে চওড়ায় কম ও লঙ্বায় একটু 
বেশী। পত্র ৩--৬ ইঞ্চি লম্বা, পাতলা চর্সের মত, সুক্ষ্ম লোমযুক্ত, উজ্জল, 
ভিম্বাকৃতি, বুস্তদেশ সরু, গোলাকার এবং হংপিগাকৃতি । শির! ৪--১০ জোড়া। 
বোটা ১--৩ ইঞ্চি লম্বা, ফলের বৌটা ছোট, মনে হয় (যন ডালে ফল ধরিয়াছে। 
পাকুড় গাছ দেখিতে অতি সুন্দর । ইহা অশ্বখ গাছের ন্যায় মনোহর । বর্ষার পরে 
ফুল হয় এবং শীতের সময় ফল পাকে । 

ব্যবহাৰ্য্য অংশ :__ছাল। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--ইহার টাটকা পাতার রস সচরাচর ওষধের সহিত 
মৃত্রযঙ্থের পীড়ায় ব্যবহার হয়। পাকুড়, অশ্থথ, বট, হজডুম্বর, ডুম্বর প্রভৃতিকে পঞ্চ 
বন্ধল বলে। ইহাদের ক্কাথ দুষিত ক্ষত ও প্রদর রোগের ধৌতি স্বরূপে ব্যবহার হয় 
( Watt) 
পাকুড়ের ছাল চূর্ণ মধুসহ পিণ্ড করিয়া যোনিতে ধারণ করিলে যোনিন্নাব আরাম 
হয় (চরক)। বরুক্তপিত্তরোগী পাকুড়ের পাত! শাকের ন্যায় ব্যবহার করিলে বিশেষ 
উপকার হয় (ভাবপ্রকাশ )। 


031958815 ১-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


ছালের কাথ £- শ্বেতপ্রদরের ইন্জেকশানরূপে, ঘা পরিষ্কার করিবার জলরূপে এবং 
লালাম্রাবে কুল্লা হিসাবে ব্যবহৃত হয়। 


Fig :—Wight, Ic., t. 655; King. Fic. 60, t. 75779 } Kirtikar & Basu, 
Ind.Med. Pl, t, 897. 

Ref :—F. B. ],, ৮, 515; Roxb., F.I., iii, 530; 8. P., ii, 98] } Prain 
H. H.. 280. 


১১১৩ 
৯৪০ 





554. Ficus infectoria Roxb. (পাকুড়) 


Genus—MORUS Linn. 
555. M. indica Linn. ( ভুত) 
ভীষানুসারী নাম £_তুলং, তুদং--সংস্কৃত। তুঁত_ বাংলা: তুত্রী, সাহড়--হিন্দি ; 
পারিসাপিম্পলুঃ বাদরপি- মহারাষ্ট্র £ মধুকট্রহরেড়ি, মুন্-_তামিল $ কথ্লিচেট, 
তেলেগু; তৃঁতি- পাঞ্জাব ; ইউসাম-_মালয় । 
তুলং তুদং ব্ৰহ্মকান্তং ্রাক্মণেষ্টং চ য.পকম্‌ । 
্রক্মদারু লুপুষ্পং চ নুরূপং নীলবৃন্তকম্‌। 
ক্রমূকং বিপ্রকান্ঠং চ মৃতুসারং ব্ভুমিতম্‌ ৷৷ 
ভুলং তু মধুৱাযং স্তাদ্‌ বাতপিস্তহরং সরম্‌ ৷ 
দ্াহগ্রশমনং বৃস্যং কষায়ং কফনাশনম্‌ ৷৷ 
য়াজনিঘণ্ট, ৷ প্রভদ্ৰাদিবৰ্গঃ । 


১১১৪ 


নীমপর্যযার :--তুগ, তৃদ, অ্ৰহ্মকাষ্ঠ, ্ৰাহ্মণেষ্ট, যুপক, ব্ৰহ্মদাক, সুপুষ্প, সুরূপ, নীলবৃত্তক, ত্ৰমূক, 
বিপ্ৰকাষ্ট, মৃতুসাযর-_এই বারটি নাম । 

গুণপর্য্যায় :- তুল--মধুর অয্নরস, বিপাকে কষায় বস। বায়ু ও পিত নাশক, সর, দাহ- 
নাশক, বৃষ্য ও কফ নাশক । 


জন্মস্থান £--আদি জন্মস্থান হিমালয় প্রদেশ ; সিকিম ও উত্তর ভারতে রেশম পোকার জন্ত 
চাষ হয়। 

বৰ্ণন| ঃ--মাব্বারী গাছ। লালের আভাষুক্ত কিবা পীতের আভাযুক্ত ধূলরবৰ্ণ। পত্ৰ 
২-৫ ইঞ্চি লম্বা, ভিঙ্বারুতি। পত্রের বৃস্তদেশে ৩ টা শিরা আছে। কৌটা ২১২ 
ইঞ্চি লম্বা। ফুল একনিঙ্গ বিশিষ্ট । আপুপ্পদণ্ড ২ ইঞ্চি লম্বা, গোলাকার । 
পুংপুষ্পদণ্ড ১০ --& ইঞ্চি লম্বা ও নরম। ফলের বৃত্ত ফল পাকিবার সময় কৃষ্ণবৰ্ণ হয়। 
ইহার আর এক জাতি আছে, উহাকে ল্যাটিন ভাষায় 1. 8108 বলে। ইহার অগ্রভাগ 
লন্বা ও পত্র অধিক খসখসে ৷ তুঁত গাছের ফল লম্বা, গায়ে সরু সরু কাটা আছে। 
ফল পাকিলে লালবর্ণ হয় । শীতের সময় ফুল হয় ও বসম্তকালে ফল পাকে । 


ব্যবহাৰ্য্য অংশ £__ণিকড়, ফল ও ছাল। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার--ইহার ফল উত্তেজক ও মৃছুবিরেচক । ছাল ও শিকড় 
ক্রিষিনাশক। প-ত্রর ক্কাথ স্বরভঙ্গ রোগ নিবারক। ফল পিপাপা নিবারক এবং 
জর নাশক ( Murray )। 


01058215 ১-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
ফল্‌_সুগন্ধি, সিঞ্ধতাকারক, বিরেচক, পিপাসা নিবারক এবং জরে উপকারী । 
ছাল--ক্ৰিমিনাশক, বিরেচক । 
পাত|--কাখ স্বরনালীর প্ৰদাহে কুল্লা হিসাবে ব্যবহৃত হয়। 


Fig.—Kirtikar & Basu, Ind. Med.Pl., t. 890. 
Ref.—F. B. ],, v. 492 ; Roxb,, F. I, iii, 53; B. P., ii, 968 ; Prain, চনি, H., 
279. 


১১১৫ 





৯ 
[| 
+ 


ও 

হস 

৯ ২ 
K 


555. Morus indica Linn. ( তত) 


Genus—STREBLUS Lour. 
556, 5. asper Lour. (শেওড়| ) 


ভীষানুসারী নাম £__শাখোট-_সংস্কৃত ; শেওড়।-_বাংলা ; সহোড়া, রুসা, সিওড়-_হিন্দি ; 


সাহোড়_মহারাষ্ ; আযোড় মরম্গ_কর্ণাট ; সাহোড়|--বোম্বে; ভরিণিকেচেষ্ৎ 
বরন্কী, পান্তি--তেলেণু ; পালপিরই-_তামিল; পারুড়া__মালয় ; দাহ__-পাঞ্ধাব। 

লাঝোট? স্তাভুতবৃক্ষো গবাক্ষী য্‌কাবাসে| ভুৰ্জ পত্ৰগ্চ পীতঃ। 
কৌশিক্যোহজক্ষারনাশপ্চ সুক্তত্তিক্রোব্ঠোহয়ং পিতৃকৃদ্বাতহারী ॥ 
রাজানিঘ্ট 8) প্রতদ্রাদিবর্গ £। 


নামপর্য্যায় £_শাখোট, তূতবৃক্ষ, গবাক্ষী, যকাবাস, ভূৰ্জপত্ৰ, পীত, কৌশিক, অজক্ষীর- 


নাশ (এই পত্ৰ ভোজন করিলে ছাগীর দুগ্ধ হ্রাস হয় ), সুক্-_এইগুণি নাম। 


গুণপর্ধ্যায় £_শাখোট তিক্তরস, উষ্ণবীধ্য, পিত্তকৃত ও বামুনাশক। 
জন্মস্থান :--বঙ্গদেশ, মধ্য ও দক্ষিণ ভারত, ব্ৰহ্মদেশ, আন্দামান, দ্বীপপুঞ্জ, হুগলী ও হাওড়া 


প্রভৃতি জেলার জঙ্গলে ও বেড়ায় দেখা যায়। 
১১১৬ 


বর্ণন। $--চিরসবুজ পত্ৰাচ্ছাদিত খন ঘন গীইটযুক্ত গুদা। ১০-২* ফুট উচ্চ হয়। ইহার 
ডালগুলি গীঁইটধুক্ত এবং ভাল প্রায় সোজা হয় না। ছাল ই ইঞ্চ'পুরু, নরম ও* 
কিঞ্চিৎ ধূসরবর্ণ, কাষ্ঠ শ্বেতবর্ণ। ইহার ছৃষ্ধের মত আঠা আছে। প্রশাখাগুলি শক্ত 
ও নরম লোমযুক্ত। পত্র খলথসে, ২-৪ ইঞ্চি চওড়া । বোটা অতিশয় ছোট, স ইঞ্চি 
লম্বা । ফুল একলিঙ্গ বিশিষ্ট । পুংপুপ গোলাকার । পুংকেশর ৪টী। শ্ত্রীপুষ্প 
এক একটি হয়। ইহার বৃত্ত ₹ ইঞ্চি লম্বা। ফল পীতবর্ণ। প্রত্যেক ফলে একটা 
বীজ থাকে। বীজ গোলাকার । ফলের শীস খাইতে মিষ্ট। মার্চ-এপ্রল মাসে 
ফুল হয়। মে-জুন মাসে ফল পাকে। 

ব্যবহাৰ্য্য অংশ ঃ--মূল, ছাল ও পাতার রস। মাত্রা, মৃলত্বক্‌ ১-৪ আন৷ ; রস ১-২ তোলা । 

মৃূজগ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার $--ইহার দুষ্ধের মত রস ধারক ও বিষনাশক। হাত পা 
কাটিয়া গেলে, ইহার আঠা লাগাইলে আরাম হয়। ছালের ক্কাথ জর, আমাশয় 
ও উদরাময় রোগে ব্যবহৃত হয়। ইহার ডালে দ্লাতন করিলে পাইওরিয়া রোগে 
বিশেষ উপকার হয়। ইহার শিকড় অপরিপক্ক ফোড়ায় লাগালে ফোড়া ফাটিয়া যায়; 
ক্ষতের শোষ বসিয়া আইসে । কথিত আছে ইহা সর্পবিষের প্রতিষেধক ওুষধ । 


বৈস্তকে শাখোটের ব্যবহার । 

সত :-হুষ্ট অপচীরোগে শেওড়।পাতার ব৷ যুগের রসের সহিত পক তিল তৈলের 
নস্ত ও বিরেচনার্থ প্রয়োগ হিতকর। মতান্তরে শাখোটক কও যোজ্য 
(চিঃ ১৮ অঃ)। 

চক্রনত্ত :_-:১) উদ্ধগ রক্তপিত্তে শাখোটতকৃ--তক্লণ শাখোট বৃক্ষের ছালের রস ২ 
ফোটা, গব্য ঘ্বত ৪ ফোটা । চিরেতা চূর্ণ সহ সেবন করিলে উর্ধগ রক্তপিত্র, শ্বাস, কাস 
বিনষ্ট হয় (রক্তপিত্ত চি) ৷ (২) বাতশোথে_ শাখোটত্বক--তরুণ শাখোট বৃক্ষের ছাল 
কাজির সহিত পেষণ পূর্বক পান করিলে বাতশোথ বিলীনত প্রাপ্ত হয় ( ব্ৰণ 
শোথ--চিঃ ) । 

বসেন :_ল্লীপদে শাখোটত্ক্‌--শাখোট বৃক্ষের ছাল জলের সহিত পেষণপূর্বক গোমৃত্র 
যোগে পান করিলে উগ্রশ্নীপদ ( গোদ ) নিবৃত্তি পায় (শ্লীপদ_চিঃ )। 

Glossary £-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 

ছালের ক্কাথ :-__জ:র, আমাশয়ে এবং উদ্নৱা ময়ে বাবহৃত হয় । 

মুল :_ হূর্গন্ধবুক্ত ঘায়ে এবং নালীঘাতে ব্যবহৃত হয়। সর্পদংশনের প্রতিষেধক । 
দুগ্ধবৎ আঠ! :-__বিষদোষনাশক | সক্কোচক, হাতের হাজা ঘায়ে লাগাইলে ঘা 
শুকাইয়া যায়। 

মন্তব্য £--শাখোট প্লীহা ও যকৃতের বিবৃদ্ধিরোগে ব্যবহৃত হয়। শেওড়াপাত৷| হস্তিদস্ত পালিশ 
করিবার অন্ত ব্যবহৃত হয়। দস্তগতমল (৪০৪৮) অপদার্বীর্থ কিবা দপ্তপরিষ্করণার্থ 
ইহার ত্বক ব্যবহৃত হুইয়| থাকে। ( R. N. Kory, 284 Vol. 556 page ) 


১১১৭ 


Fig.—Kirtikar & Basu, Ind. Med. Pl. t. uv-. 
Ref,—F. B. [,, v, 489 ; Roxb., EL, iii, 761; B. Pu iis 969, Prain, H. 


লু 279. 


Lf 





556, Streblus asper Lou. ( শেওড়। ) 


XCV. JUGLANDACEAE. 
Genus—JUGLANS Linn. 
557. J. regia Linn. (আখরোট ) 


ভাবাগুমারী নাম £--অন্ধোট সংস্কৃত ; আখরোটি-বাংলা ; থরোট নাসপাতী, অথবোট 
হিন্দি; ছাখার-কাশ্মীর  ফন্না-_লেপডা; আখবোট্ট,__তেলেগ্ড ; আখরোট্ট_ 
তামিল; অক্লোদ৷--মহাবাই। 
অক্ষোট : পাব ভীয়ন্ড ফলস্েছে। গুড়া শয়ঃ । 
কীরেষ্ট: কৃন্দয়ালশ্চ মধুমজ্জ| বৃহচ্ছদঃ ৷ 
অক্ষোটো মধুরে| বল্যো দিদ্ধোফো বাতপিত্তজ্জিৎ । 


রুক্তদোষপ্রণমনঃ শীতলঃ কফকোপন ? ৷৷ 
রাজনিঘণ্ট,১ আজে দিবি 


(বপর্ঘচার $_ সক্ষোট, পাৰ্বতীয়, ফসগ্েহ, গুড়াশঃ' কীরেষ্ট, কন্দরাল, মধুষজ্জা, বৃহচ্ছদ_ 


এইগুলি নাম। 
১১১৮ 


গুগপর্ধ্যায় £_অক্ষোট_-মধুর রস, বলকার ক, পিন্ধ, উষ্ণবীধ্য, বায়ু ও পিতৃনাশক। রক্ত 
দোষ গ্রশমক। শীতল ও কফকারক। 

জন্মস্থান £-_হিমালয় প্রদেশের পশ্চিমভাগ, সিকিম, খাসিয়! পাহাড়, কাশ্মীৰ প্রভৃতি স্থানে 
চাষ হয়। 

বর্ণনা ঃ_সৌগন্বযুক্ত মাঝারীগাছ। ছাল ধৃসরবর্ণ, ই-২ ইঞ্চি পুরু। কাষ্ঠ ধুসরবর্ণ, কাল 
দাগ আছে। পত্ৰ ৬-১২ ইঞ্চি। পত্রিকা ৫-১১ কিন্বা ৭-৯ ভোড়া। নম্মুখের 
গাতাটী বড় হয়। ফুল ধূসরবর্ণ। পুং এবং স্্ীপুষ্প একগাছে হয়। পুংপুষ্প অনেক 
হয়, বুলিয়া থাকে, ২-৫ ইঞ্চি লনা, পূর্বববত্তা বৎসরের ভালে হয়। ফল গোলাকার, 
২ ইঞ্চ লম্বা, সবুজ পুরু শাসযুক্ত কাষ্ঠের মত আবরণে আবৃত । দুইটি পরদ! 
বিশিষ্ট বীজ থাকে। ফলে বীজ একটি থাকে। মার্চ-এপ্রিল মাসে ফুল হয় এবং 
অক্টোবর মাসে ফল পাকে । 

ব্যবহাৰ্য্য অংশ ঃ_ ছাল। 

মূলগ্রন্থাংশের ওঁষধার্থে ব্যবহার :__ইহার ছাল ধারক। 

য়ে০৪৪৪৮৮ :__জংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
ছাল :ঃ--ক্ৰিমিনাশক, রক্তপরিষষারক । 
পাতা $__সঙ্কোচক, রসায়ন । 
পাতায় ক্কাথ £- বছদিন্রে পুরাতন এবং দুৰ্গদ্ধুক্ত-ক্ষতের পক্ষে বিশেষ উপকারী। 
ফল :_ রসায়ন, বাতে উপকারী । 

Fig.—Kirtikar & Basu, Ind. Med. Pl, 0909 A. 

Retf.—F. B. ],, v, 555; Roxb., F. ],, iii, 631; Brardis, For, Fl., 497. 


১ 





557. Juglans regia Linn. { আখরোট ) 


৯১১৯ 


XCVL MYRICACEAE. 
Genus.—MYRICA Linn. 
558, M. nagi Thunb. (কটফল ) 


ভাষামুসারী নাম £__কটফর, কও,ল, রঞ্জনক--সংস্কৃত; কটফল, কায়ছাল--বাংল|; 
কায়ছাল-_-কায়ফর্‌__হিন্দি; কায়ফল, কঠ, কুম্তাচীশাল--মহারাষ্ট্র; কায়ফল-- 
গুজরাট ; উহুল বর্ক-_ ফ্রান্স; দাশর্শশবান্--আরব; পাপরবুড়ম্‌ কাইদাবিয়াম-- 
তেলেগু; মার-দাম্পতাই__তামিল ; যাঝাটা_ মালয়। 


কণুনঃ কৃষ্ণগর্ভশ্চ সোমবন্ধ প্রচেতসী | 
ভদ্রাব্তী মহাকুস্তী কৈড়র্ধ্যো রামসেনকঃ ৷৷ 
কুমুদ! চোগ্রগন্ধশ্চ ভদ্ৰা রঞ্ডনকস্তথ| ৷ 
কুস্তী চ লঘুকাশ্মৰ্যঃ গ্রীপণী চ ত্ৰিপঞ্চধ। ৷৷ 
কট্‌ফল: কটুরুঝ্ণস্চ কাসশ্বাসজ্বরাপহঃ । 
উগ্রদাহহরো রূচ্যো মুখরোগশমঞ্ৰদঃ ৷৷ 
রাজনিঘণ্ট,£। প্রভদ্ৰাদিবৰ্গঃ ৷ 


নামপর্য্যায় :--কওল, কৃষ্ণগৰ্ত, সোমবক, প্রচেতসী, ভদ্ৰাবতী, মহাকুম্ভী, কৈড়ধ্য, রাম- 

সেনক, কুমুদা, উগ্রগন্ধ, ভদ্ৰা, রঞ্জনক, কুম্ভী, লঘুকাশ্ধ্য, শ্রীপণ--এই পনে€টি নাম। ॥ 

গুণপৰ্খ্যায় :_কট্‌ফল-__কটুরস, উষ্ণবীর্য্য, কাস, শ্বাস এবং জর নাশক। উগ্ৰদাহ নিবারক, 
রুচিকারক, এবং মুখরোগ প্রশমক। : 

জন্মস্থান $--খাসিয়া পাহাড়, শ্ৰীহট্ট, সিঙ্গাপুর, হিমালয় প্রদেশের ৬০০০ ফুট উচ্চে, ব্ৰহ্মদেশ । 

বর্ণন। £--বড় সৌগন্ধযুক্ত গাছ। ইহার পাতা শরৎকালে প'ড়য়া যায়। ছাল ধূমরবর্ণ 

অথবা পিজলবর্ণ। ছালের গাত্রদেশে লদ্বা লম্বা কাটা কাটা দাগ আছে। কাষ্ঠ 

. বেগুণের আভাযুক্ত ধূসরবর্ণ ও শক্ত । পত্ৰ লম্বাকৃতি, ৩-৫ ইঞ্চি। অগ্রভাগ সরু 

কিম্বা মোটা । কচিপাতা কখন কখন ৫-৮ ইঞ্চি হয়। কিনার! দীত্যুক্ত। পুষ্পদণ্ড 

ছোট । কোমল লোমযুক্ত । ফুল ছোট। একলিঙ্গবিশিষ্ট । পুংপুষ্প ও স্ত্র পুষ্প ভিন্ন 

ভিন্ন গাছে পাকে। পুংপুষ্প উ--১ ইঞ্চি লম্বা, দণ্ড বিড়ালের লেজের মত এক 

একটি হয় ও অবনত। স্ত্ৰীপুষ্প সোজ! দণ্ডে থাকে। ২১ ইঞ্চি লম্বা। ফল 

শীসযুক্ত, গোলাকার ই" ইঞ্চি। পাকিলে লালবর্ণ হয়। ফলের আটা কৌকড়ান; 

একটু বড় ও লম্বা। কট্‌ ফলের গাছের ছালকে কায়ছাল বলে। ইহা শক্ত ও ফিকে 

ও লালবর্ণ। কট্‌ফল কাটিলে মাদার ফুলের ন্যায়, উহার আটায় হাত জড়াইয়া 

যায়। কট্‌ ফলের ছাল পুরু, ফিকে লালবর্ণ। ইহার চূর্ণ ইটের গুঁড়ার মত। গন্ধ 

অতিশয় উগ্ৰ ইহার ফলের কাখ বন্ধনের অন্ত ব্যবহৃত হয়। কট্‌ ফলের ফল জায়- 


৯১২০ 


ফল অপেক্ষা বৃহৎ এবং জায়ফল অপেক্ষা বাল। কট্‌ফল জায়ফলের স্তায় তৈলময় 
নছে। কত্তিত কট্‌ফল স্পৰ্শ করিলে অঙ্গুলিতে জড়াইয়া যায়। শীতের প্রারভে 
ফুল হয় এবং গ্রীষ্মকালে ফল পাকে । 

ব্যবহাৰ্য্য অংশ £--ছাল, মাত্রা ত্বকৃচরণ ১--৪ আনা। 

বৈদ্যকে কট.ফলের ব্যবহার । 

চরকঃ--(১) রক্তপিত্তে কট্‌ফল--কট্‌ফল ও রক্তচন্দন সমভাগে তণুলোদকের সহিত 
পেষণপূৰ্ব্বক, চিনি সহযোগে পান করিলে, রক্তপিত্ত প্রশমিত হয় (চিঃ ৪ অঃ)। 
(২) অতিসারে কট্‌ফল--মধু সহ কট্‌ফল চূর্ণ সেবন করিলে, উদরাময় হইতে মুক্ত 
হওয়া যায় (চি: ১১ অঃ)। (৩) ব্রেণে কট্‌ফল-_ব্রণে কটুফল চূৰ্ণ প্রদানে ক্ষত 
শীঘ্ৰ পুরিয়! উঠে (চিঃ ১৩ অঃ ) । 

জুশ্রচত £_শিরোরোগে কট্ফল-_-পিরোরোগে কটফল চূৰ্ণের নহ লইবে (উঃ ২৬ অ:)। 

চত্রুদত্ত :--গলগণ্ডে কট্‌ফল--গলার ভিতর কট্‌ফল চূর্ণ ঘর্ষণ করিলে গলগণ্ড বিনষ্ট হয় 
( গলগণ্ডমালা চিঃ ) ৷ 

মূলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £_ইহার ছাল ক্রিমিনাশক, পত্র ধারক, বলকারক । 
কাপ মতের পক্ষে চমৎকার এষধ, কাস ও বাতের পক্ষে হিতকর। কট্‌ফল জর, 
হাপানি, গণোরিয়া, অর্শ ও অপরাপর রোগে উপকারী । শাঙ্গধর বলেন, কট্‌ফলের 
ছাল, মুখা, কট্‌কীর শিকড়, শঠী, কর্কটশৃঙ্গীর অর্ব,দ (8911) এবং কুষ্ঠের শিকড় 
সমপরিমাণ লইয়া ইহাদের গুঁড়া আদা ও মধুর সহিত সেবন করিলে, স্বরভঙ্গ, 
সঙ্গি ও হাঁপানি আরাম হয়। 
মুসলমান হাকিষগণ বলেন যে, এই ছাল ধারক, পেট ফাপ| নিবারক এবং বলকারক 
ইধধ (Dr. 05000)। ইহা সন্ধি ও মাথা ধরা আরাম করে। ভিনিগাবের 
সহিত মিশাইয়। দাতের গোড়ায় লাগাইলে দাত শক্ত হয় ও দাতের বেদনা আরাম 
হয়। ইহা হইতে প্রস্তুত তেল কানে দিলে কানের বেদনা আরাম হয়। ইহার 
ক্কাথ হাপানি ও উদরাময় নাশক ও মূত্ৰকর । 


03108585 :--সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 


ছাল ঃ--সঙ্কোচক, উদরাখান নাশক, বিষনাশক, জর, হাপানি ও কাসিতে উপকারী, 
-কলেরায় ব্যবহৃত হয়। মত্স্য বিষ ৷ 


মন্তব্য :--চরক সঙ্ধানীয়, শুক্রশোধন ও বেদনাস্থাপনবর্গে কট্‌্ফল পাঠ কৰিয়াছেন। 
স্থতরাং চরকের মতে কট্‌ফল সন্ধানকৃত অর্থাৎ ভিঙ্গপ্রত্যজের সংযোজক । 
সুশ্ৰুত বলিয়াছেন, শুক্রশোধক অর্থাৎ এতদ্বারা বাতাদি পূরীযাস্ত শুক্রদোষ নিবৃত্তি 
পায়। শুশ্রত রোধাদি, লাক্ষাদি, সুরসাদি ও পরুষকাদিবর্গে কট্‌ফল পাঠ 
করিয়াছেন ( স্থঃ ৩৮ অঃ)। 


৯১২১ 
৯৪১ 


Fig :— Wight, 1০. t. 764 & 765 7 Bot, Mag, t. 5727; Kirtikar & Basu, 
Ind. Med. Pl., t, 909 B. 
Ref: F.B.I,v,597; Man. Ind. 





AJ 
+ 









0 
১:২2 


558. Myrican 


EAS 


agi প'॥খnচ. ( কটফল ) 


XCVIlL. CASUARINEAE. 
Genus CASUARINA. Forst. 

559. C. equisetifolia Forst. ( বিলাতী বাউ ) 
ভাষানুসারী নাম £_বিলাতী ৰাউ--বাংল|; জাঙ্লীসার-_ হিন্দি; ভিলায়েতিমারো_ 
বোম্বে; চাতুহ্ছ_ মালয় ; সাবুন্ধ-পাট্টাই__তামিল ; সারুকু, ইরণডা-_তেলেগ্ড। 
জন্মস্থান £ চট্টগ্রাম সমুত্ৰতীর, করমণ্ডল উপকূল, কানাড়া, ঝরা, মালয় দ্বীপপুঞ্জ, হুগলী, 

শিবপুর বোটানিক্‌ গার্ডেন হাওড়া, ২৪ পরগণী, বৰ্দ্ধমান জেলার বাগানে ও রাস্তার 


ধারে রোপণ করে। 

বৰ্গন| £--২,--৬* ফুট উচ্চ গাছ। গাছের শাখা গাইট যুক্ত । ফুল একলিঙ্গ বিশিষ্ট 
এবং একই গাছে জন্মে। পুষ্পদণ্ড ১ ইঞ্চি লম্ব।। স্ত্রীপুষ্প ছোট । কখন কখন 
পুংপুষ্প ও স্ত্ৰীপুষ্প একডালে দেখা যায়। ফল শক্ত, গোলাকার, $ ইঞ্চি। সচরাচর 
ইহা কবর স্থানে রোপণ করে। কাটের রং লালবর্প। এই কারণে ইহাকে Bef 


১১২২ 


০০ বলে। জালানির পক্ষে এই কাষ্ঠ উৎকৃষ্ট এবং মাপ্রাজ উপকূলে জালানি 
কাষ্ঠের প্রচুর চাষ হয়। কখন কখন ঘরের খু'টী প্রভূতিতে ব্যবহৃত হয়। মে, 
মাসে ফুল হয়। ফল পাকিতে প্রায় এক বৎসর লাগে। 

ব্যবহার্ধ্য অংশ :--ছাল, পত্র, বীজ। মাত্রা__কাষ্ঠের গুঁড়া ১--৪ আনা। তৈল ২%--৪০ 
বিন্দু। 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :-_])%, Rum৷চhiu বলেন বেরীবেরী রোগে ইহার 
ছালের কাখে স্বান করাইলে বিশেষ উপকার হুয়। বীজের গু'ড়া মাথায় প্রলেপ 
দিলে মাথা ধরা আরাম হয়। ইহার পিষ্টরস পুরাতন উদরাময় ও রক্ত আমাশয় 
রোগে হিতকর। 


019999£5 ৪ সংক্ষিপ্ত গুণপরিচয় ১-- 


ছাল :--সঙ্কোচক, উদরাময় ও আমাশয়ে ব্যবহৃত হয়। 
পাতার কাথ £--শূলে উপকারী । 


Fig :—Beddome, For, Man., t. 226 ; Kirtikar & Basu, Ind, Med. Pl, t. 
940. 

Ref :—F. 8, ],, স, 598; Roxb., F. ][,, }}}, 5193 B. P., ii, 985 ; Prain, H. 
H., 280. 





১১২৩ 


সদ্খো], CUPULIFERAE. 
Genus—BETULA Tourn. 
560, B. utilis Don. ( ভূর্জজপজ ) 


ভাষানুসারী নাম £-তূর্জপন্রেক, বনক্রম_সংস্কত; ভূর্জপত্র_বাংল।। ভুজপত্ৰা--হিন্দি; 
ভোজ:জপত্ৰ--বোম্বে ; ভূজপাত্ৰ--তেলেগু ; ফুদপাট-_নেপাল। 
- তুৰ্জে। বন্ধদ্ৰমে৷ ভুৰ্জঃ সুচর্ম। ভুৰ্জপত্ৰকঃ । 
চিত্ৰত্বঘিন্দুপত্ৰপ্চ রক্ষাপত্ৰে৷ বিচিত্রকঃ। 
ভুতত্বো মৃতুপত্ৰশ্চ শৈলেজ্ঞস্থে| হিভূমিতঃ ৷৷ 
ভূর্জঃ কটুকষায়োফ্চে| ভূতরক্ষাকরঃ পরঃ। 
জিদোষশমনঃ পথেয। তুষ্ট কৌটিজ্যনাশনঃ । 
রাজনিঘণ্ট,। প্রভদ্ৰাদিব্গঃ। 


মামপৰ্ধ্যায় £--তূৰ্ত, বৰুদ্ৰুম, তুৰ্জ, সুচর্মা, ভূৰ্জপত্ৰক, চিত্ৰত্বক্‌, বিন্দুপত্র, বক্ষাপত্ৰ, বিচিত্রক, 
ভূতয্ন, মৃদুপত্ৰ, শৈলেন্দ্রস্থ, এই বারটি নাম ৷ 

গুণপর্য্যায় $-_ভূৰ্জ---কটুকষায় রস, উষ্ণবীধ্য, ভূতাবেশ নিবারক। ত্ৰিদ্বোষমাশক। বল- 
কারক, চুষ্টকৌটিল্যনাশক । 

জন্মপ্ছান $--হিমালয় প্রদেশ, সিকিম, ভূটান ৷ 

যা বসন্তে পাতা বরিয়া যায়। কখন কথন ৪*-৫* ফুট কিছা' 
৬* ফুট উচ্চ হয়। ছাল মন্থণ, উজ্জল, লালের আভাযুক্ত শ্বেতবৰ্ণ, উপরের ছাল 
পুরু কাগজের মত। গাছের ছাল লদ্বালস্থিভাবে ছাড়িয়া যায়। কাঁ্ঠ শ্বেতবর্ণ, 
ইহাতে রক্তবর্ণ দাগ আছে। পত্র ২-৩ ইঞ্চি লদ্বা, ডিম্বাকৃতি, অগ্রভাগ ও 
বৃস্তদেশ ক্রমশঃ সরু | পত্রের কিনার! করাতের স্যার দীতযুক্ত। শিরা ৪-১২ জোড়া। 
বোটা ২১ ইঞ্চি। পুংপুষ্পদ স্থন্ম লোমযুক্ত। স্ত্রীপুষ্পদণ্ড এক একটি হয়। 
ইহা শক্ত , ১--২ ইঞ্চি ল্বা। বীজ সরু ও পক্ষযুক্ত। মে-জুন মাসে ফুল হয় এবং 
সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফল পাকে । 8. ৮10০1০৪৮৪ Wall, ইহার আর একটা 
নাম ( synonym )। 

ব্যবহাৰ্য্য অংশ £_-ত্বক,। মাত্ৰ৷ ২২ আনা , কাখ-৬--১* তোলা । 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ঃ--ছালের কাথ কানের পু'জ ও বিষাক্ত ক্ষত ধৌত 
করিবার জন্ত ব্যবহৃত হয় (U. ০, Dutt )। 
ছালের পিষ্ঠ রস পেটফাপা নিবারক ও হিন্টিরিয়া রোগে ব্যবহৃত হয়। এই গাছের 
ভিতরের ছাল হইতে প্রাচীনকালে পুঁথি লেখা হইত। সমাট আকবরের বাজত্বকাল 
পর্যন্ত কাশ্মীর হইতে ভূর্জপত্র পুঁথি লিখিবার জন্ত আমদানী হইত। ভূর্জপন্জ 
হইতে কালি প্রস্তুত হয়। ইহা কটু, ত্ৰিদোষনাশক ও কষায়। ইহা! কৰ্ণশূল, বুক্ত- 


১১২৪ 


পিত্ত ও বিষদোষ নাশক ( রাজবল্পভ)। এদেশে মন্ত্র ও কবচ লেখার জন্ত ভূর্পত্র 
বাবহৃত,হয়। 

031988815 সংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 
ছালের স্কাথ ১--বিষদোষনাশক। উদৱাত্মান নাশক ও মূ্ছারোগে ব্যবহৃত হয়। 

Fig 7150. Voy., Bot, t.158 ; Kirtikar & Basu, Ind. Med. Pl., t. 911 B; 
Brand, For, Fl.,t.56; Bull, Col. Agric. Tokyo, ii,t. 8; Fis. 
13 & 14 ( 1895 ). 

Ref ঢা, B. ],, v, 599; Brand, For. Fl., 437 ; Man. Ind. Timber. 372. 





560. Betula utilis Don. (ভূজ্জপত্ ) 


Genus—QUERCUS Linn. 
561. Q. infectoria Oliver. ( মাজুফল ) 
স্তাষামুসারী নাম ঃ--মায়াফল--সংস্কৃত মাজুফল--বাংলা ; মাজুফল--হিন্দি ; মাজুফল- 
মহারাষ্ট্র ; মায়াফল-_কর্ণাট ; মাসিকে--মাত্ৰাজ ; মাসিকায়__তেলেওড। 
মায়াফলং মায়িকলঞ্চ মায়িক| 
ছিজ্ঞাফকলং মারি চ পঞ্চনামকম্‌। 


১১২৫ 


মায়াফলং বাতৱরং কট্‌,ধঃকম্‌ 
শৈথিল্য সন্ধোচককেশকাষ্ণ ঠদম্‌ । 
রাজনিঘণ্ট ঃ | পিল্যাদিবর্গঃ। 


নামপর্য্যায় £--মায়াফল, মায়িফল, মায়িকা, ছিদ্ৰাফল ও মায়ি--এই পাঁচটি নাম । 
গুণপৰ্য্যায় ১--মায়াফল--বাতনাশক, কটুরস, উষ্ণবীধ্য, শৈথিল্যনাশক এবং চুলের কৃষ্ণতা- 


কারক। 


জন্মস্থান £--এশিয়া মাইনর, সিরিয়া, তুরস্ক, পারস্ত, হিমালয়ের নানাস্থানে দেখা যায়! 
বর্ণন। £_-গুল্মজাতীয় ছোট গাছ । শাখাগুলি ৰ্শ্বৃত। ছাল ঈষৎ ধৃসরবর্ণ, নৃতন প্রশাখা- 


গুলি পশমের মত নরম। পাতার বৌটা 8 ইঞ্চি লম্বা। পাতার কিনারাগুলি 
অগভীরভাবে বিভক্ত অথবা মোটা দাতের স্তায় ॥। পত্রের নিয় শিরায় লোম আছে। 
ফুল একলিঙ্গ বিশিষ্ট । পুংপুষ্পের বৃস্ত ছোট, একসঙ্গে ছুই তিনটি হয়। পুংকেশর 
৬-৮ টি,. ঠিক ফুলের মধ্যস্থলে থাকে। স্ত্ৰীপুষ্পের গর্ভাশয়, পুরু, মাংসল ও তিনটি ঘর 
বিশিষ্ট । ফল গোলাকার, ইঞ্চি, গীতের আভাযুক্ত, লেবু রং বিশিষ্ট । ফলে বীজ 
একটি করিয়া হয়। 


ব্যবহীর্য্য অংশ :--0811, মাত্ৰা--১২ আন৷! ৷ 
মূলগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার £--এই গাছের অর্ক, ( ৪1] ) পারপ্ত উপসাগর হইতে 


বমোরা দিয়! ভারতবর্ষে আমদানি হয়। এইজন্য ইহাকে বসোর! ৪৪1] বলে। হিন্দু 
বৈষ্যেরা ইহাকে কৃষ্ণবৰ্ণ ও শ্বেতবৰ্ণ ভেদে দুইভাগে বিভাগ করিয়াছেন। দুই প্রকার 
অর্বধূদই এক ব্যবস্থাপত্ৰে লিখিত হইয়াছে। মুসলমান বৈদ্যেরা কৃষ্ণৰ অর্ব্,দ্বকেই 
ভাল বলিয়া বিবেচনা করেন। আজকাল ইহা চামড়া পরিষ্কার করিবার জন্তু ব্যবহৃত 
হয়। ইহা হইতে ৪৭!li০ 2০৫ প্রস্তুত হয় । ইহা চামড়ায় লাগাইলে পাচড়৷ আবাম 
হয় এবং একেবারে চামড়া লইয়া উঠিয়া যায়। ইহা গলার ঘা, সপ্দি, 
জননযন্ত্র ও মৃত্রযস্ত্রের পুরাতন আবে ব্যবহৃত হয়। ইহা অধিক পরিমাণে ব্যবহার 
করিলে বমন হয় ও অল্পমাত্রায় ব্যবহার করিলে অর্শের রক্ত জমাইয়া দেয়, ইহাতে 
আর রক্তত্াব হয় না। ইহা 18166: emetic সেবন জনিত বিষক্ৰিয়া নষ্ট করে । 
যখন ইহা ব্যবহার করিতে হইবে তখন জোলাপ লইয়া ব্যবহার করিতে হয়। 


Glossary :--সংক্ষিপ্ত গুণপন্লিচয় 2 


ছাল ও ফল £-_সঙ্কোচক, চর্মরোগ এবং বিচাচ্চিকায় উপকারী । 


Fig.—Bentl. & Trim., iv, t. 249 , Oliver, Voy. Dans. I’ Emp., 6th, ii, 641 


Atlas, ii, 1415. 


Ref.— Journ. Horti, Soc. London, viii, 133; Cottage. Bot, Gard., xvi; 


458 ( 1856 ). 
১১২৬ 





561. Quercus infectoria 0111, ( মাজুফল ) 


XCIX. SALICINEAE. 
Genus—SALIX Linn. 
562. 5, tetrasperma Roxb. ( পানিজাম। ) 


ভাষানুসারী নাম £--ভরুণ--সংস্কৃত ; পানিজামা--বাংল! ; বৈষী, পানিজামা--ছিন্দি; 
গাদাসিংরিক-_স'ওতাল $ বাচা-_বোস্থে; আত্ব,পালাই--তামিল) ইতিপিসিনিকা, 
ইতিপাল|---তেলেগু ; মোচা-_মালয়। 

জন্মস্থান :--হিমালয় প্রদেশের উপত্যকা, ৬*** ফুট উচ্চস্থান পর্যন্ত জন্মে। ছোটনাগপুর, 
বিহার, ত্রিস্ৃত ও উত্তর বঙ্গ । 

বর্ণন। :--গাছ ১৫-২০ ফুট উচ্চ। গু'ড়ি শক্ত, ছাল খস্থসে, কাষ্ঠ লালবর্ণ, নৱম। পত্র. 
বাহির হইবার সময় গাছে ফুল হয়। পত্ৰ ৩-৬ ইঞ্চি, সুক্ষ্ম লোমযুক্ত ও লম্বা, ডিম্বাকৃতি, 
কিনারাগুলি দীতযুক্ত। পুংপুষ্প বিড়ালের লেজের ন্যায়, ২-৪ ইঞ্চি লম্বা। স্ত্রীপুষ্প 
৩-৫ ইঞ্চি লম্বা । বীজকোষ লম্বা, কোমল লোমযুক্ত একসঙ্গে ৩-৪টা থাকে । ফলে বীজ 
৪-৬টি থাকে । ফল শক্ত ও ৫ ইঞ্চি লদ্বা। মাৰ্চ-এপ্ৰিল মাসে ফুল ও সেপ্টেম্বর 

* মাসে ফল হয়; 


৯১২৭ 


ব্যবহার্ধ্য অংশ :--ছাল। 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £- ইহার ছাল জরনাশক। 

Glory -_ সংক্ষিপ্ত গুণপরিচয় :-_ 
ছাল :--অয়য় । 

Fig.—Roxb., Cor. Pl, i, 66, t. 97; Kirtikar & Basu, Ind, Med. Pl, 0 
915; Wight, 15. t. 1954. 

Ref—F. 8, I, v, 626 ; Roxb, Fl. 1, iii, 573 ; B. P, ii. 989. 





20417 
562. Salix 00085062078 Roxb. (পানিজাম। ) 


C. CONIFERAE. 
Genus—PINUS Linn. 
563 P. longifolia Roxb. (গন্ধবিরেজা) 
ভাষানুসাযী নাম £__দরন-_সংস্কৃত; গন্ধবিরেজা-_বাংলা ; চিরকাপেড়, সরল, ধূপনরল- 
হিন্দি; পুরুচেভাড়-__মহারাষ্ট্রঃ সুরুচেভাড়_বোদ্বে ; গারিকে, দেবদারি চেষ্ট, 
তেলেগু; সরল, দেবদারী--তামিল , চির- ন্বাক্ষিণাত্য। 


৯১২৮ 


সরলম্ত পুতিকাষ্ঠং তুন্বী পীতদ্রুরুথিতো দীপতরুঃ | 
স সিদ্ধদারুসংজ্ঞঃ সন্ধে মারীচপত্রকো। নবধ| ৷৷ 
সরলঃ ঃ কফবাতবিনাশনঃ। 
তগ্দোষশোফকণ্ড,তি ব্রপস্থঃ কোন্ঠশুদ্ধিদঃ ॥ 
রাজনিঘণ্ট । চন্দমাদিবৰ্গঃ । 


নামপৰ্য্যায় ১- সরল, পুতিকাষ্ঠ, তুদ্বী, গীতত্র, উখিত, দীপতরু, সিদ্ধদারুসংজ্ঞ, সিদ্ধ, 
মার্মীচপত্ৰক--এই নয়টি নাম । 

গুণপৰ্য্যায় £--সরল কটুতিক্তরস,.উষ্ণবীর্য্য, কফ ও বায়ু নাশক, চর্সদোষ, শোথ, কণড, ও 
ব্রণ নাশক এবং কোষ্ঠশুদ্ধি কারক। 

জন্য ছান :__হিমালয় প্রদেশ অঞ্চলে ২০০০ হইতে ৫০০০ ফুট উপরে প্রচুর জন্মে। সমতল 
ভূমিতেও চাষ হয়। শিবপুর বোটানিক্‌ গার্ডেনেও দেখা যায়। 

বৰ্ণন| $__বড়গাছ। ১০* হইতে ১২০ ফুট উচ্চ হয়। বসস্তের পূর্বে পত্র পড়িয়া যায়। 
গুড়ির পরিধি প্রায় ১২ ফুট হয়। ছাল ১-২ ইঞ্চি পুরু, লালের আভাযুক্ত ধূসববর্ণ। 
ভিতর গাঢ় লালবর্ণ। বাহিরের কাষ্ঠ শ্বেতবর্ণ, ভিতরে ফিকে লালের আতভাযুক্ত 
ধূসববৰ্ণ। পত্র স্থচের মত, ৫-১২ ইঞ্চি লম্বা, গুচ্ছবদ্ধ অবনত । পুংপুষ্প উ ই ইঞ্চি 
লম্বা। ফল ( কোণ) কাষ্ঠময়, গোলাকার, বিস্তৃত ও বক্র, এক একটি কিংবা 
একত্রে গুচ্ছবদ্ধ থাকে। বীজ লঙ্বারৃতি ২-১ ইঞ্চি লম্বা, অসমান, পাতলা। 
ফলে শাস আছে। ইহা বীজ অপেক্ষা অধিক লম্বা । মার্চ-এপ্রিল মাসে ফুল হয়। 
এক বৎসর পরে ফল পাকে । . 

ব্যবহাৰ্য্য অংশ £ ত্বক, আঠা ও তৈল। মাত্মা-তৈল ১-৩ বিন্দু। 

মূলগ্রচ্ছাংশের ওষধার্থে ব্যবহার £_ভারতীয় লোকেরা এই গাছ হইতে তাপিন তৈল 
প্রস্তুত করে । ইহার গুণ বিলাতী তাপিনের সমান । ইহার আঠা ফোড়া ও বাগী 
পাকাইবার জন্য বাহিক প্রয়োগ করা হয়। ইহা কফ ও সন্দি নাশক। ইহার আঠা 
ত্রধন্ত্র ও জনন যন্ত্রের মুখে কার্য করিয়া থাকে । সুতরাং ইহ! গণোরিয়া রোগে 
চমৎকার খঁষধ । মাত্রা, ২৪ ঘণ্টার মধো ৪ বার, ১-৩ ড্রাম প্রতিবারে ব্যবহাষ 
করিতে হয়। ইহা কফনাশক। মৃত্রবর্ধক ও শোথ নিবারক। ইহা ক্রিমি ও 
বেদনানাশক। 


য1095925 2--সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
আঠ! :---উত্তেজক ৷ আভ্যন্তরীণ প্রয়োগে অগ্ন,ক্দীপক। গণোরিয়ায় উপকায়ী। যাগী 
ও ফোড়ায় পুলটিস্‌ হিসাবে বাহ প্রয়োগে উপকার পাওয়া যায়। 
কাষ্ঠ :-_উত্তেশক, ঘর্মকারক। গায়ের আলায় উপকারী, কাসি, মূৰ্চ্ছা এবং ঘায়ে 
উপকারী । 
১১২৯ 
৯৪২ 


কান্ঠ ও তৈল ::--সৰ্পদংশন ও কাক্ড়াবিছার দংশনে উপকারী । 

‘Fig.—Royte, IIL, t. 85, Fig. [; Griff, lc., Plantarum. Asiat., t. 36980370. 
Kirtikar & Basu. Ind. Med. Pl., t. 926A & 926B ; Biswas, “Living 
Conifers of the Indian Empire”. Jour, Roy. As. Soc. of Bengal. Vol 
xxvii, No 1. 1932. 

Ref—F. }, IL, v, 652; Roxb., Fl. Ind., ili, 651; Dymock, iii, 378 ; 

Brandis, For. ঢা.) 506 , Biswas, “Distribution of Wild Conifers etc”. 

Jour. Asiat, Soc. Bengal, Vol. xii, No. I, 1933. 


ৰ 





563. Pinus longifolia Roxb. (গন্ধবিব্বেজ| ) 


Genus—ABIES Juss. 
564. A. webbiana [170]. ( তালিশপত্ৰ ) 


ভাষামুসারী নাম £--তালিশপত্ৰ, পত্রাচ্য--সংস্কৃত ; তালিশপত্ৰ--বাংল| ; লঘুতালিশসত্ৰ-_6 
হিন্দি; তালীপত্ৰ, তালিশপত্তি, - তালিশপত্র_মহারাষ্ট্র; তালিশপত্ৰ--কৰ্ণাট; 
তালীপপত্ৰ--গুদরাট, তাম্বট--বোম্বে; পনিঅল--দাক্ষিণাত্য; জাৰ্ৰ--ফ্রান্স;' 
তালীসদর-__আরব ) তাং, তালিশপত্রী--তেলেগু ; বুদ্বার--কাশ্মীয় ; গোত্রিয়া__. 
নেপাল। 


৯৯৩০ 


ভালীসপত্রং ভালীসং পত্রাখ্যং চ শুকোদরম্‌ । 
ধাত্রীপঞ্রং চার্কবেধং করিপত্রং ঘনদ্ছদম্‌ ৷৷ 
নীলং নীলাম্বরং ভালং তালীপত্রং ভলাহৱয়ম্‌ । 
তালীসপত্রকম্তেতি নামান্যাহন্ত্রয়োদশ ৷৷ 
তালীসপত্রং ভিক্তোষ্ঃং মধুরং কফবাতনুৎ ৷ 
কাসহিকাক্ষয়শ্বাস-চ্চৰ্ম্লিদোষবিনাশকৃৎ ৷৷ 


রাজানিঘণ্ট £ ৷ পিল্পল্যাদিব্গঃ ৷ 


নামপর্যযায় £_তালী সপত্ৰ, তালীস, পত্রাখ্য, শুকোদর, ধাত্রীপত্র, অর্কবেধ, করিপত্র, ঘনচ্ছদ, 
নীল, নীলাম্বৱ, তাল, তালীপত্র, তলাহববর়-_এই তেবটি নাম ৷ 

গুণপৰ্য্যায় £__তালীসপত্র__তিক্তরুস, উষ্ণবীধ্য, বিপাকে মধুর রস, কফ এবং বামুনাশক। 
কাস, হিক্কা, ক্ষয়, শ্বাস ও বমন দোষ নিবারক। 

জন্মস্থান £_ পাঞ্জাবের সিন্ধুনদীর তীরস্থ দেশ হইতে ভূটান পধ্যস্ত পার্বত্য স্থানে ও সিকিম, 
হিমালয় প্রদেশে ৮*** হইতে ১২০* ফুট অবধি শীতপ্রধান স্থানে বহু জন্মে। 

বর্ণনা £- টিরসবুজ পত্রাচ্ছাদিত মোটা গাছ। ১৫০-২০০ ফুট উচ্চ হয়। ইহার গুঁড়ি ৩* 
ফুট মোটা। পত্র পরিবর্তনশীল, মোটা স্থচের মত, ডু ইঞ্চি চওড়া ও উজ্জল । বোটা 
অতিশয় ছোট। পুংকেশরের ভাটা ছোট । এক একটা অথবা গুচ্ছবদ্ধ। ফল 
( কোণ ) প্রায় ৬ ইঞ্চি লঙ্কা, নীল। স্ত্রীপুপ্পের ডাটা ৪-৬ ইঞ্চি লম্বা | বীজ লম্বাকৃতি, 
গোলাকার, পক্ষযুক্ত, ২-১ ইঞ্চি লম্বা। ইহার আব একটি জাতি আছে, তাহাকে ঘ৪্জা, 
A. Pindraw (Brand. For. Fl. 528) বলে। ইহার পত্র একটু লম্বা, 
২-৩ ইঞ্চি । এপ্রিল মাসে ফুল হয়। সেপ্টেম্বর মাসে ফল পাকে। 
Dr Ainslie এবং Mr. Gamble, Flacourtia cats‘racta কে তালীসপত্ৰ বলিয়া 
নির্দেশ দেন। Babu T. N. Mukherjee তাহার Amsterdam Catalogue 
এ উক্তবৃক্ষকে তালিশপত্র বলিয়া বৰ্ণন! করিয়াছেন। 
Dr. Moodeen Sheriff, Cinnamomum Tamala ness কে তালিশসপত্ৰ 
বলিয়। নির্দেশ দেন। বর্তমানে কবিরাজের! যে তালিশপত্র ব্যবহার করেন, তাহা 
উপরোক্ত গাছ ভিন্ন আর কিছুই নহে । 

ব্যবছার্য্য অংশ :-_পত্র। মাত্রা 8২ আনা। 


বৈস্তকে তালিশপত্রের ব্যবহার ৷ 


বাগ্তট-_-অরোচকে তালিশপত্র-মিছরির রসে প্ৰস্তত তালিশপত্র চূর্ণের ৰটক প্রস্তুত 
করিয়া স্থগন্ধিফবণার্থ কিঞ্চিৎ কপূ'র যোগ করিবে ৷ এই বটিক্‌ রুচিকারী (চিঃ ৫ অঃ )। 


১১৩১ 


চক্ৰদত্ত :-_রক্তপিত্তে তালীশপত্র_বাকস পাতার রস তালীপক্রচূর্ণ ও মধু যোগে পান 
করিবে । ইহা বক্তপিত্, শ্বাস, স্বরভেদাদির পক্ষে হিতকর (রক্তপিত্ব-চিঃ )। 
মূলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ;--ইহার শুদ্বপাতা পেট ফাপা, সর্দি, পেটের দোষ 
নিবারক, বলকারক' ধারক এবং ক্ষয়কাদ রোগে হিতকর | ইহা হাপানী, বঙ্ষপ্রদাহ 
ৃত্রবস্্ের ন্রাব নিবারক | 
তালীসপত্র, গোলমরিচ, আদ, বংশলোচন, এলাচ, দারুচিনি এবং চিনিযোগে যে 
চূৰ্ণ প্রস্তুত হয়__তাহাকে তালীসান্ত চূর্ণ বলে। উহা হাপানী ও আক্ষেপ নিবারক। 
তালীসপত্র অন্তান্ত অনেক বধের মসলারূপে ব্যবহৃত হয় । 
তালীসপত্রের রস স্বৱভঙ্গ রোগে হিতকর। হেকিমের! বলেন থে, ইহার আঠ। 
গোলাপের তৈলের সহিত সেবন করিলে মত্তত! আনয়ন করে এবং মাথায় বাহিক 
প্রয়োগ করিলে মাথাধর| আরাম হয় । 
পাতার টাটকা রস জরনাশক। ইহা বাঁলকদের দত্তউত্তেদকালীন জর নিবারক। 
মাত্ব৷ ৫-১০ ফোটা স্তনদুগ্ধের সহিত সেব্য। 
প্রসবের পর বলকারক ইবধরূপে বঙ্গদেশে তালিশপত্রের ব্যবহার আছে। তালীসপত্র 
আক্ষেপ নিবারক। ইহাদ্বারা কাস, রক্তপিত্ত ও অপরাপর আক্ষেপজনক রোগ: 
আলাম হয়। 


31055275 :-- সংক্ষিপ্ত গুণপরিচয় : - 


পাতা :- উদরাখ্ান নাশক, শ্লেশ৷ নিবারক, অগদ্দীপক, রসায়ন, সঙ্কোচক। হাপানী 
ও পুরাতন কাসিতে উপকারী । 
পাতার রস :_ রোগের পুনরাক্রমন রোধক । 

মন্তব্য :__চরক “দশেমানী”তে তালীসের উল্লেখ করেন নাই। সুশ্রন্ত__শিরবিরেচন বর্গে 
তাঁলীস পাঠ করিয়াছেন। “তালীসাদীনামঞ্জ।কান্তানাং পত্রানি” ( স্ম-ত৯) বাক্যে 
তালীসপত্ৰেরই শিরোবিরেচকত্ব উপদিষ্ট হইয়াছে। অধুনা কবিরাজেরা যাহা 
তালীসপন্র নামে ব্যবহার করেন তাহা Abeis webbiana এবং ক্ষুদ্ৰশাখ৷ ও পত্র 
ভিন্ন আর কিছুই নহে। 


Fig.—tlc., Pl., Asiat., t. 371. 

Retf.—F. 8. [,; v, 654; Gamble, Man, Ind. Timb., 4087 Biswas, 
10150 of Conifers etc.” Jour. Asiat, Soc, Beagal, Vol. xii, No. 
1, 1933. 


১১৩২ 






) 
।/ 
) 


৫ 


৯ 


ক ও ও | 
AN SSNS NSS i 


564. Abies webbiana Lindl. ( তালিশপত্ৰ ) 


Genus—CEDRUS Loud. 
565. C. libani Barri. (দেবদাক ) 


ভাষানুসারী নাম £__দেবদারু, দেবদ্রম--সংস্কিত; দেবদারু বাংলা; দেবদার--হিন্দি; 


চোপড়া দেবদারু, তেল্যা দেবদারু-_মহারাষ্ট্র ; দেবদার_-গুজরাট ; চোপড়া দেবদারু 
-_কৰ্ণাট ; দেবদার-_ক্রাম্স ; শজর্-তুলজীন-_-আরব । দেবদারুচেক্কা__তেলেগু। 

দেবদার সুরদারু দারূকং জিদ্ধদারুরমরা দিদারু চ। 

ভদ্্রদারু শিবদারু শীস্তবং ভূতহারি ভুবদারু রুদ্রেব ৷৷ 

সিন্ধদাক স্থৃতং তিজ্তং জিদ্ধোক শ্লেপ্মবাতজিৎ । 

আমদোষবিবন্ধার্শঃ গ্রসেহজ্বরনাশনম্‌ ॥ 

দেবকান্ঠং পুতিকান্ঠং ভদ্ৰকান্ঠং স্ুকাষ্ঠকম্‌। 

অসিস্ধলারুকঞ্ণৈব কান্ঠদারু যড়াহৱয়ম্‌ ৷৷ 

দেবকান্ঠন্ত তিক্তোবং, কুক্ষ্যং শ্লে্মানিলাপহম্‌ ৷ 

ভূউদোষাপহং ধত্তে লিপ্তমজেষু কালিকম্‌ ।। 


১১৩৩ 


চাড়া চ দারুগন্ধা গন্ধবধু গঁ্ধমাদনী তরী । 

তারা চ ভূতমারী মজল্যা তু কপাটিনী গ্রহভীতিজিৎ ॥ 
চড়া কটক কাদঘ্বী কফজিন্দীপনে! পরা । 
অত্যন্তসেবিতা স| তু পিত্তদোষজ্ৰমাপহ ৷৷ 


রাজানিঘণ্ট$ ৷ চন্দনাদিবরগঃ। 


নামপর্ধ্যায় £_ দেবদাক, সরদার, দারুক, পিন্ধদাক, অমরাদিদারু, ভত্রদারু, শিবদাকু, শাভব, 
ভৃতহারি, ভবদারু, রুক্রবৎ_এইগুলি স্নি্ধগাক্লর নাম৷ 
দেবকাষ্ঠ, পূতিকাষ্ঠ, ভত্রকাষ্, স্থকাষ্ঠক, অস্রি্ধদারুক, কাষ্ঠদার-_এই ছয়টি কাষ্ঠদারুরু 
নাম। চীড়া, দারুগন্ধা, গল্ধবধূ. গন্ধমাদনী, তরুণী, তারা, ভূতমান্নী, মঙ্গল্যা; 
ফপাটিনী ও গ্রহভীতিজিং_এইগুলি চীড়ার নাম। 

গুগপর্যযায় £--সিন্ধদাক--তিক্তরস, গগিগ্ধ, উষ্ণবীৰ্য্য, গ্লেগ| ও বায়ুনাশক | আমদৌষ, বিবন্ধ, 
অর্শ প্রমেহ এবং জরনাশক ৷ 
কাষ্ঠদারু--তিক্তরস, উষ্ণবীধ্য, রুক্ষ, গ্লেগা ও বামুপ্রশমক, ভূতগ্রহদোষনা পক, ঘষিয়! 


গাজে জেপনে কালবর্ণ প্রাপ্ত হয় । 
চিড়া_-কটু রস, উষ্ণবীর্ধ্য, কাসহর, কফনাশকএবং অগ্রাঙ্গীপক, অধিক পন্িমাণে 
ব্যবহারে পিত্তদোষ এবং ভ্রমরোগ নাশক । 

জয়ন্থান £__হুমালয় প্রদেশের কুঘায়ন হইতে পশ্চিম দিকে দেখা যায়। আফগানিস্থান ও 
উত্তর বেলুচিত্তানের পার্বতীয় প্রদেশেও জন্মে । 


বৰ্ণন| :_ উচ্চ মোটা গাছ, প্রায় ২৫ ফুট ‘উচ্চ হয়। গুঁড়ির পরিধি প্রায় ৩৬ ফুট। এই 
গাছ প্রায় ৬** বৎসর জীবিত থাকে । ছাল পুরু, গাছে ফাট! ফাট! দাগ আছে। 
পত্ৰ স্বভাবতঃ সবুজবর্ণ, পুরু এবং কিনারাগুলি ঢেউ খেলান। বীজ ইঞ্চি লম্বা। 
পুষ্প গুচ্ছবদ্ধ হয়। ইহ! সবুজের আভায়ুক্ত হরিত্ৰাবৰ্ণ ফল (কোণ) পাকিলে 
কৃষ্ণবৰ্ণ হয়। ফলে একটা বীজ থাকে । অক্টোবর মাসে ফুল হয় এবং এক বৎসর 
পথে ফল পাকে । Hooker বলেন যে, C. deodara, 0. 10581 এবং C. 50৪" 
18008, এই গাছগুলি প্রায় একই, অল্প পরিমাণে তফাৎ আছে। গুণ প্রায় সবগুলির 
সমান। এইজন্ত উপরে কেবল 0, 1871 গাছের গুণের কথ। লেখা হুইল। এই 
তিনটি গাছের ওঁবধার্থে ঝুটবহার একই রকম। বিশেষ প্রভেদ নাই। উত্তর 
পশ্চিম হিমাচলে, 0. libani, var. deodara Hic. £. প্রচুয় পরিমাণে দেখা যায়। 
দেহদার ছুই প্রকার--জিখধ দেবদারু ও কাষ্ঠ দেবদাক | প্ৰিপ্ধ দেবদারু পার্বতীয় প্রদেশে 
জন্মে । আর কাষ্ঠ দেবদাক হত্র তত্ৰ দেখা যায়। পর্বাদিতে সাজাইবার জন্ত উহার 
ডালপাল| ব্যবহৃত হয়। উহার scientific নাম Polyalthia longifolia, ইহা 
Anonaceae ব্গতৃক্ত । সিদ্ধ দেবার কাষ্ঠ: হইতে তাপিণ তৈল বাহির হয়। 


১১৩৪ 


বৈস্তশান্ত্রে দেবদাু বলিতে এই দেবদাক অর্থাৎ ঝিগ্ধ দেবদাক বুঝায়। ইহার কাষ্ঠ 
ভারী। 
ব্যবছার্যয অংশ :--কাষ্ট ও তৈল। মাআ-_কাষ্ঠ ১-৪ আনা, তৈল ২০-৪০ বিন্দু। 


' বৈদ্ভকে দেবদারূর ব্যবহার । 


চরক :-- হিঙ্কাস্থাসে দেবদার--হিক্কাহ্থাসরোগী দেবদারু কাষ্ঠের ক্কাথ পান করিবে (চিঃ 
২১ অঃ} । 

সুশ্রঃত :--(১) বিষমজ্বরে দেবদারু_বিষমজরবোগী ক্ষীরপরভাযাহুসারে প্রস্তুত দেবদারু 
কাথ পান বরিবে (উঃ ৩৯ অ:)। (২) শোধে দেবদার_শোখরোগী গোমুত্রপিষ্ট দেবদারু 
পান করিবে (চিঃ ২৩ অঃ) । 

বাগভট, :--কফশ্বাসে দেবদারু স্নেহ--দেবদাক্ষ কাষ্ঠে অগ্নিসংযোগ করিলে উহ! হইতে যে 
তৈল পতিত হইবে কফকাসরোগৌ ত্রিকটু ও যবক্ষার সহ সেই তৈল পান করিবে 
(ঠিতঅঃ)। 

হারীত :--বাতরেণে দেবদাক্--দেবদাক্ষ ও শুঠীর প্রলেপ বাতত্রণের পক্ষে হিতকর 
(চিঃ ৩৫ অঃ )। 

চক্রদত্ত :-- স্লীপদে দেবদার-_গোমুত্রপিষ্ট ঈষছুষঃ দেবদারুর প্রলেপ শ্রীপদে হিতকর 
(শ্ীপদ_চি: )। 

ভাবগ্রকাশ :- বাছু জ্বদগত হইলে দেবদারু-_ছুষ্ট বায়ু হৃদয় আশ্রয় করিলে ( যাহাকে লোকে 
প্যাল্পিটেশান অফ দি হার্ট বলে) দেবদারুও শুষ্ঠী পেষণ পূৰ্ব্বক উষ্ণোদকের সহিত পান 
করিবে (বাতব্যাধি-_চিঃ )। 

বজজ্ন :--(১) কফজগণ্ডমালায় দেবদার- দেবদার ও বিশালার (মাখাল) প্রলেপ 
কফজগওমালায় হিতকর ( গলগণ্ড চিঃ)। (২) শ্লীপদে দেবদারু--দেবদারুচুর্ণ 
সর্প তৈলের সহিত পান করিলে শ্লীপদ নিবৃত্তি পায় ( স্নীপদ--চিঃ ) ৷ 

মূলগ্ৰন্থাংশের ওঁষ্ধাৰ্থে ব্যবহার :-_কাষ্ঠ পেটফাপা নিবারক, ঘর্ষকর, মৃত্রকর, জরনাশক 
শোথ ও মূত্ৰযস্ত্ৰের রোগে ব্যবহৃত হয় । ইহা অপরাপর বধের মসলাম্বরপ প্রযুক্ত হয় 
( Dutta )। 
এই গাছ হইতে একপ্রকার তাপিণ তৈল বাহির হয়। উহা দেশীয় কবিরাজের! 
ক্ষতে, চর্মরোগে ও পাচড়ায় ব্যবহার করিতে উপদেশ দেন। ইহা কুষ্ঠরোগের একটি 
উৎক্নষ্ট উষধ। 12%, Gib=০n বলেন ইহ! অধিক মাত্রায় ব্যবহার করিলে বেশ 
ফল পাওয়া যায় । Dr. John5০৷ বলেন যে, দেবদারু তৈল ব্যবহার করিলে 
রোগের বৃদ্ধি কমিয়| কুষ্ঠ আরাম হয়| মাত্রা ১ ড্রাম । 
ইহা সর্বপময়েই খর্বকর । ১ ডাম খাইলে কখন কখন বমন হয় এবং কোন কোন ক্ষেত্রে 


১১৩৫ 


১ আউন্স বমন করায় | 7)1.101105102 ঘর্মবোগে ইহা ব্যবহার করিতে উপদেশ 
দেন 10£. Royle বলেন যে, দেবদারু পত্র এবং ছোট ছোট প্রশাখাগুলি বাজারে 
আনিয়া দেশীয় উষধের জন্ত বিক্রয় হয় ( Pharm. Ind. ) | ্‌ 
ইহার কাষ্ঠ জলের সহিত শিলায় পিষিয়া সেই পৃষ্ঠজ্রব্য মাথায় লাগাইলে মাথাধরা 
আরাম হয় ( Stewart )। 

ইহার কাষ্ঠ তিক্ত, জ্বৱনাশক এবং কোষ্ঠবদ্ধতা ও অর্শোরোগে হিতকর । দেবদারু 
কাষ্ঠ, সঞ্জিনার শিকড়, আঁপাং ও অশ্বগন্ধার শিকড় গোমূত্রে পেষণ করিয়া সেবন 
করিলে ক্রিমি ও উদর শোথ আরাম হয়, ইহা অতিশয় মূত্ৰকর। 

দেবদারু তৈল রসায়ন । ইচছার কাথ গণোরিয়া, উপদংশ, বাত ও আমবাত নিবারক। 
বেদনাহীন শোধে হরিত্রা ও গুগ্‌গুলসহ দেবদারু কাঠের প্রলেপ দিলে শোধ আরাম 
হুয়। - 

ইহা পুরাতন ক্ষত, চর্মরোগ ও কুষ্ঠরে!গনাশক (8. N. Khory, ii, 578) । 

ইহার তেল ঘোড়া ও পঞ্ডগণের পাদক্ষত (এসে ) রোগ নাশক। 


010%98819 :-- সংক্ষিপ্ত গুণপরিচয় :_ 


কাষ্ঠ :--ঘৰ্মকার্বক, উদরাময় ও উদরাখ্নান নাশক। জর, পেটে বায়ু, শ্বাসনালী ও 
মূত্রনালীর যেকোন রোগ, বাত, অর্শ, মূত্রনালীর পাখুবীরোগে উপৃকারী এবং 
সর্পদংশনের প্রতিষেধক । 

তৈল :- ঘর্মকাবক, চর্ময়োগে, ঘায়ে উপকারী । 

ছাল :__সঙ্কোচক, জর, উদয়াময় এবং আমাশয়ে বিশেষ উপকারী । 


মন্তব্য :_চরকোক্ত স্থাবরতৈলযোনিবর্গে দেবদারুর উল্লেখ নাই। সুশ্ৰুত ও নরহুরি 


কথিত দেবদারু তৈলের গুণ বর্ণিত হুইয়ছে। অচিরকপ্তিত দেবদারুসার এতাদৃশ শি 
থাকে যে উহা অঙ্গুলিপৃষ্ঠ হইলে চট্চট করে । ব্যবসায়ীরা সাধারণত যে দেবদার কাষ্ঠ 
বিক্রয় করে তাহা অতি পুরাতন বলিয়! অপেক্ষাকৃত অল্প সেহাস্বিত। 


Fig 3016 105 Pl., Asiat., t. 364; Kirtikar & Basu. Ind. Med, 215 ৮ 


928A & 9288 7 Biswas, ‘Jour, Asiat. Soc. Bengal, Vol. xxviii, 
No. I, 1832. 


Ref :—F. B. I. ৮, 653 ; Brandis, For. Fl., 516; Roxb., টা. ],, iii,651; 


Biswas, Jour. Asiat. Soc. Bengal, Vol..xii, No. L, 1933, 
১১৩৬ 





ফুলে 
হা ০22 
ৰ ॥ Aone ত দিন 
4. ৯ ' 8 Te ৰড 
ন এ 
5 ৮৫ 
“মী 14111117170 47111171711 হা 
নে ন ইউজ হাটি 118 
শত 7 ৰ 


ty 
১১ ৯ ট পতি 41111101২9১, ক্ষ 


565: Cedrus libani 1391], ( দেবদারু ) 





7135 TT 
HR, ১ Nw 


Cl. ORCHIDACEAE 


Genus—DENDROBIUM Sw. 
566. D. macrael Lindl. (জীবন্তী ) 


ভাষানুসারী নাম £--জীবস্তী, জীবনীয়া-_সংস্কত ; জীবস্তী-_ বাংলা; ভোভী- হিন্দি) 
রাড়াকুড়ী-বাঞ্চটী__গুজরাট ; হিরিয়াহলি--কর্ণাট ; লাহাণিহরিণবেলি, কিরিয়হালে 
মহারাষ্ট্র । 


জীবস্তি স্তাঞ্জীবনী জীবনীয়! 

জীব! জীব্য। জীবদা জীবদাত্ৰী। 

শাকশষ্ঠ৷ জীবভত্র! চ ভন্্র। 

মঙ্ল্যা চ ক্ষুদ্ৰজীব| যশস্যা ৷৷ 

শৃঙ্গাটী জীবপৃষ্ট৷ কাঞ্জিকা শশশিল্বিক| ৷ 
"ক্মুপিজলেতি জীবস্তী জ্ঞেয়া চাষ্টাদশাভিধ| ৷৷ 


১১৩৭ 
১৪৩ 


জীবন্তী মধুৱ| শীত! রক্তপিন্তা নিলাপহ!। 
ক্ষয়দাহজরান্‌ হস্তি কফবীর্ধ্যবিবন্ধিনী ॥ 
জীবন্তযন্যা বৃহৎপূর্ব| পুত্ৰভদ্ৰ৷ প্ৰিয়ঙ্করী ৷ 
মধুর! জীবপৃষ্ঠ। চ বৃহগজ্জীব| বশস্করী ॥ 
এবমেব বৃহৎপূর্বা রসৰীৰ্য্যবনান্বিতা। 
ভুতবিদ্ৰাবণী জ্ঞয়| বেগাদ্ৰসনিয়ামিক| ॥ 
হেমা হেমবতী সৌম্য! তৃণগ্ৰন্থিৰহিমায়| ৷ 
স্বৰ্ণপৰণী সুজীবন্তী স্বৰ্ণজীব| স্ুবৰ্ণিক| ॥ 
হেমপুপ্পী স্বর্ণনত৷ স্বৰ্ণজীবন্তিকা চ স|। 
হেমবল্লী হেমলত। নামান্যন্তাশ্চতুদশ ৷ 
স্বৰ্ণজীবস্তিক| বৃষ্যা চক্ষুষ্যা মধুরা.তথা। 
শিশির! বাতাপিত্তাস্গ্দাহজিত্বলবর্ধিনী ॥ 
রাজনিঘন্ট 8 গুড়,চ্যা দিবর্গঃ ৷ 


নামপর্যযায় £--জীবস্তি, জীবনী, জীবনীয়া, জীবা, জীব্য, জীবদা, জীবদাত্রী, শাকশ্ৰেষ্ঠা, 
জীবভদ্রা, ভর্তা, মঙ্গল্যা, ক্ষুদ্রজীবা, যশস্যা, শৃঙ্গাটী, জীবপৃষ্টা কাঞ্জিকা, শশশিদ্বিকা,- 
স্থপিঙ্গলা,_এই আঠারটি নাম। অন্য এক প্রকার জীবস্তি যাহার নাম বৃহত্-পূৰ্বা, 
পুত্রভদ্রা, প্রিয়ন্করী, মধুর, জীবপৃষ্টা, বৃহজ্জীবা, যশঙ্করী । 
অন্ত প্রকার জীবস্তী-যাহার নাম হেমা, হেমবতী, সৌম্যা, তৃণগ্ৰস্থি, হিমাশ্রয়, 
পণ স্জীবস্তী, স্বর্ণজীবা স্বুবণিকা, হেমপুষ্পী, স্বর্ণলতা, স্বর্ণজীবস্তিকা, শ্হেমবল্লী 
হেমলতা-_ এই চৌদ্দটি। 

গুণপর্য্যায় :_জীবস্তী--মধুরস, শীতবীর্ধ্য, রক্কপিত্ত এবং বামুনাশক, ক্ষয়, দাহ, ও জর 
নাশক কফ এবং বীর্য্যবর্ধক। 
বৃহৎজীবন্তী-_রস, বীধ্য ও বল বর্ধক। ভূতদোষ নাশক এবং রসের নিয়ামক । 
র্ণজীবতী- বৃত্ত, চক্ষুর পক্ষে হিতকর। মধুর রস, শীতবীরধ্য, বায়ুপিত্, রক্ত দোষ ও 
দাহ নাশক, এবং বলবর্ধক। 

জন্মস্থান £ সিকিম, হিমালয় প্রদেশ, খাসিয়া পাহাড়, কঙ্কন ও নীলগিরি । 

বর্ণনা :--এই পরগাছা জাম গাছেই বেশী জন্মে। ইহার শাখা অনেক হয়। কাণ্ড, 
লম্বিত, অবনত ও গাইট যুক্ত। গাছের গোড়ায় ওলের ন্যায় গোলাক্কৃতি মূল দেখা 
যায়। পত্র লালবর্ণ, ফুল $--১ ইঞ্চি লম্বা, শ্বেতবর্ণ। ফুলের বৌটা 8-১ ইঞ্চি। 
ফুলের উপরিভাগ হরিত্রাব্ণ, ফুলে গন্ধ মাছে । বর্ষার সময়ে ফুল ও পরে ফল হয়। 

ব্যবহাৰ্য্য অংশ £--সমগ্ৰ পরগাছা। 

বৈছকে জীবন্তীর ব্যবহার। 
চরক :--(১) অতিসারে জীবন্তী £ অতিসারী দধির সহিত সিদ্ধ, দাড়িমরসে অশ্লীকৃত 


১১৩৮ 


জীবস্তীশাক বহুস্নেহযোগে সেবন করিবে (চিঃ ১: অ: )। (২) বিষদোষে জীবজী-_ 
সৰ্পাদি দ্বারা দষ্ট মনুয্যোর পক্ষে জীবস্তী হিতকর (বিষ চিঃ )। 

বাগতট £_ নজ্তান্ধ্যে জীবস্তী--স্বতে ভজ্জিত জীবস্তীশাক ভক্ষণ করিলে নক্তাদ্ধ্য অর্থাৎ 
বাতকান! প্রশঅমিত হয় (উঃ ১৩ উঃ ) । 

বঙ্গসেন £- মুখরোগে জীবস্তী-_তিলতৈল, জীবস্তীকন্ক এবং তৈলসম গব্যদৃষ্ধযোগে যথাবিধি 
পাক করিয়া, মধু এবং তৈলাষ্টমাংশ ধুনা মিশ্রিত করিয়া, একবার মাত্র লেপন করিলে 
ওষ্ঠ ও মুখপাক দূর করে (মুখরোগ চিঃ )। 


মূলগ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার :_ শুকক্ষয় জনিত দুর্বপতায় জীবস্তী অতি হিতকর। ইহা 
বায়ু, পিত্ত ও কফ নাশক। অষ্টবৰ্গের মধ্যে যে জীবক গাছ আছে ইহা তাহা নহে। 
ইহার আর একটি নাম জীবনরক্ষক । 


G!০s55ary :_ সংক্ষিপ্ত গুণপরিচয় ৫ 
গাছ :--উত্তে্জক, স্নিপ্ধতাকারক, রসায়ন, এবং সর্পদংশনে উপকাৰী । 
Fig :—Xen. Orchid. pl. t. 118; Kictikar & Basu, Ind. Med. 01. 
t. 933. 
Fig :—F. B. I. v, 714; Dalz & Gibs., Bomb. Fl. 260; Hook, 
Journ. Bot. iv. 292 (1852) 


‘A 






& 2 ৰ দ্ধ 
ৰ 
্1// নী 
খা < 


566. Dendrobium macrael Lindl. ( জীবনস্তী ) 


১১৩৯ 


Genus —VANDA Br. 
567. V. Roxburghii Br. (রাজা ) 
V. tessellata Hook. ex-G. Don. 


ভাষাগুসারী নাগ :--বাক্ম--সংস্কৃত; রাহ্ম--বাংল| ; বান্গা-_হিন্দি; বন্দানাইক-_কাণপুর ; 
কানাপাবাদানিকা-তেলেওড ; দারীবাকী--াওতাল ; অন্তরদাপর--তামিল ; 
স্তাবলীচ্য| মুল্লা-মহারাষ্্র। বায়না__গুজরাট ; জংজবীলশামী-_আবব। 


রাস্স| যুক্তরস। রম্যা শ্রেয়সী রসনা রসা। 
জুগন্ধিমূল! স্থয়স| রসাঢ্যাহতিরসা দশ ॥ 

রান তু ত্রিবিধা প্রোক্তা মূলং পত্ৰং তৃণং তথ! ৷ 
জেয়ে মূলদলে শ্রেষ্ঠে তৃণরাসস। চ মধ্যমা ॥ 
রাস্স| গুরুণ্চ তিক্তোষ্| বিষৰাতাঅকাসজিৎ । 
শোককম্পোদরঙ্লেক্স-শমনী পাচনী চসা। 


রাজনিঘণ্ট,। পিল্যাপিবরগঠ। 


নামপৰ্য্যায় :__রান্ধ। যুক্তরসা, রম্যা, শ্রেয়লী, রসনা, রসা, স্বগদ্ধিযূলা, হুরসা, রসাঢ্যা, ও 
অতিরসা-_এই দশটি নাম। 
্বা্সা তিন প্রকার । মৃলরান্সা, পত্ররাক্স। ও তৃণরান্থা। ইহাদের মধ্যে মূলরান্না শেঠ 
এবং তৃণরাম। মধ্যম গুণ-সম্পন্প। 

গুণপর্ধযায় ১--রাঙ্স| গুরুপাক, তিক্তরস, উষ্ণবীধ্য, বিষদোষ, বাত, রক্তদোষ এবং কাস 
নাশক । শোধ, কম্পোদর এবং শ্লেক্সানাশক এবং পাচক। 

জন্মস্থান :-_বঙদেশ, বিহার, গুজরাট, কঙ্কন, ত্রিবাস্ছুর । 

বর্ণনা :__পরগাছ! ও কাণ্ড ১-২ ফুট লঙ্বা। পত্র ৬-৮ ইঞ্চি লম্বা, সরু। ফুলের পাপড়ি 
গীতের আভাযুক্ত সবুজবর্ণ কিংবা ঈষৎ নীলবর্ণ। কিনারা শ্বেতবর্ণ। এই গাছ 
বাঙ্গল৷ দেশে, আম, পিয়ার, জাম প্রভৃতি গাছের ডালে জন্মে। বর্ষাকালে ফুল ও 
ফল হয়। 

ব্যবহার্য অংশ :--মূল ৷ 


বৈদ্তকে রাজার ব্যবহার । 
চরক :--(১) অগ্রগ্রন্ছে বা্গা_বাতহর জ্রব্যের মধ্যে রাস্না শ্রেষ্ঠ । শীতাপনোদক প্রলেপ 
জব্যের মধ্যে য়াঙ্মা ও অগ্ুরু শ্রেষ্ঠ (সঃ ২৫ অঃ)। (২) অর্শে রাস :__হুখো 
রাক্গাপিগ ছার! শ্বেদ, অর্শের পক্ষে হিতকর (চি; ৯ অ:)। (৩) বাতব্যাধিতে 
য্বাক্ম-হাহ্মায় যখোক্ত কাখের সহিত, হৈমবতী হইতে এলা পৰ্য্যন্ত লিখিত বন্ধ 
সহ যথাবিধি পক ভিলট তল বাতব্যাথি নাশক (টি: ২৮ অঃ)।, 


১১৪০ 


টত্রদত্ত : বাতব্যাধিতে বান্না রান্না ৮ তোলা, বিশুদ্ধ গুল্গুল ৪৭ তোল! একত্ব গবাখুত 
যোগে বটিকা প্রস্তুত করিয়া সেবন করিবে । ইহা গৃপ্ৰসী নামক গ্ৰাতব্যধিহর, 
(বাতব্যাধি চিঃ ) 

মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--বরাস্সার শিকড় বায়ুপুষ্ট, দড়ির স্থায় ঝুলিয়া থাকে অথবা 
কাণ্ডে লাগিয়া থাকে। ইহা সৌগন্বযুক্ত, তিক্ত এবং বাতরোগে ব্যবহৃত হয়। ইনার 
তৈল অপরাপর উষধের সহিত বাতরোগ ও ন্নায়ুবিক রোগে মালিশরূপে ব্যবহৃত 
হয় (Hindu Met, 015৫) । ইহা উপদংশ রোগের দ্বিতীয় অবস্থায় প্রযুক্ত হয়। 
ছোটনাগপুরে ইহার পত্র বাটিগ্ন৷ জরের সময়ে শরীরে লেপন করে (Rev 
Campbell) | 

Glory :-- সংক্ষিপ্ত গুণপরিচয় :-_ 
মূল :--বাত এবং আঙুসঙ্গি'ক ব্যাধিতে উপকারী । বাত, এবং স্নায়ু রোগে বাহিক 
প্রয়োগের জন্য যে সমস্ত স্থগন্ধি তৈল প্রস্তুত হয় তাহার মধ্যে ইহা একটি উপাদীন। 
পাতা £--গুড়া করিয়া জরে গায়ে প্রলেপ হিসাবে ব্যবহৃত হয়। কানের যন্ত্রণায় 
পাতার রস কানে দিলে যন্ত্রণার লাঘব হয়। 

Fig :—Bot. Reg.‘t. 506; Wight lc. t. 916; Kirtikar & Basu, Ind 
Med, Pl, t. 931. 

Ref :—F. 9.1, 7 vi. 52; Roxb; F. I. iii, 462; 8, P.ii. 1021; Prain, 
H. H., 282. 





০৩২ 1 

re 
ৰ্ WV 

রগ ও | ॥ ॥ 

567. Vanda Roxburghii Br. (রানা) 


১১৪১ 


(36059--১20001,58770071% BI. 


568. 5. papillosum Lindl. (রা) 
Acampe praemoso ( Roxb) Blatter & Mac, Cann. 


ভাষানুসারী নাম £--নাকুলি--সংস্কৃত ৷ রাস্ন--বাংলা; রাস্না--মালয়; বায়া--সালামার ; 

নাকুলীঘয়ম্‌, মৃগ্ুসবেল, সাপসন্দ _মহারাষ্ট্র; বিষমুজরীঘয়--কর্ণাট ; পদ্মলুচেট,-- 
তেলেগু; ছোটাচান্দা--ফ্রান্দ। 

নাকুলী সৰ্পগন্ধ| চ স্থগন্ধা রক্তপত্রিকা। 

ঈশ্বরী নাগগন্ধা চাপ্যহিভুক্‌ স্বরস। তথা ৷ 

সৰ্পাদনা ব্যালগন্ধ| জ্ঞেয়| চেতি দশাহবয়া ৷৷ 

অন্য! মহাস্ুগন্ধ৷ চ সুবহ! গঙ্ধনাকুলী। 

সৰ্পাক্ষী ফণিহন্ত্ৰী চ নকুলাঢ্যাহহিভুক চ সা ॥ 

বিষমর্দ নিক। চাহি-মর্দিনী বিষিমৰ্দিনী। 

মহাহিগন্ধাইহিলত। জ্ঞেয়| স| দ্বাদশাহবয়| ৷৷ 

নাকুলীযুগলং তিক্তং কট, চ ত্ৰিদোষজিৎ ৷ 

অনেকবিষবিধবংসি কিষ্কিচ্ছে &ঠং দ্বিতীয়কম্‌ ৷৷ 


রাজনিঘণ্ট,$। মুলকাদিবর্গ:| 


নামপর্ধ্যায় :-নাকুলী, সর্পগন্া, স্থগন্ধা, রক্তপত্রিকা, ঈশ্বরী, নাগগন্ধা, অহিতুক্‌, স্বরসা, 
সর্পাদনী, ব্যালগন্ধ_এই দশটি নাম। অন্তপ্রকার নাকুনী আছে তাহার নাম-- 
মহানথগন্ধা, স্থরহা, গন্ধনাকুলী, সর্পাক্ষী, ফণিহস্ত্রী, নকুলাট্যা, অহিভূক্‌, বিষমর্দনিকা, 
অহি-মর্দিনী, বিষ-মৰ্দিনী, মহদিগন্ধা, অহিলত|--এই বারটি। 

গুণপধ্যায় £__উভয় প্রকার নাকুলি__কটুতিক্ররস , উষ্ণবীধ্য, ভ্রিদোষনাশক, নানাগ্রকার 
বিষ নাশক। ইহাদের মধ্যে গম্ধনাকুলি গুণে শ্ৰেষ্ঠ । 

জন্মস্থান £--বঙ্গদেশ, হিমালয়ের নিম্নভূমি, আসাম, গঙ্গার বদ্বীপ, টেনাপবিম, চট্টগ্রাম, 
সুন্দরবনে সচরাচর দেখা যায়। 

বৰ্ণন| £--ইহার কাও ২৩ ফুট, বহু শাখাবিশিষ্ট । শাখা অবনত; হংসের পালকের মত 
মোটা। পত্র ৪-৫ ইঞ্চি, ফুলের ব্যাস উ ইঞ্চি, গর্ভাশয় ছোট, বীজকোষ ১৪ ইঞ্চি, 
ফুল শরৎকালে হয়। 

ব্যবহার্য অংশ ঃ--মূন। 

মূল গ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £_ কন্কন-দেশে ইহার মূল শান্তিকর ওষধ্নপে ব্যবহৃত হয় 
([)%100000) | ইহা বাতের একটি উৎকৃষ্ট খষধ এবং 98158821119 এর স্থানে সৰ্ব্ব 
সময়েই ব্যবহৃত হয়। 
Dr. Dymock বলেন যে আযর্কেদ মতে প্রকৃত রান্সাফে [76160100 বলে এবং 


১১৪২ 


উহার পারস্যদেশীয় নাম বাসা । Vanda 103০7 808 এবং 5. 08011109010 
এই দুইটি গাছের যে গুণ আছে আয়ুৰ্ব্বেদোক্ত রাক্সার সহিত তাহার মিল হইতেছে 
না। এই গাছগুলি গন্ধমূলা--ৰল| যাইতে পারে না কারণ উহাতে কোন সৌগন্ধ 
নাই। অধুনা কবিরাজের! উক্ত দুইটি গাছকে রাস্না বলিয়া ব,বহার করেন (Dutt. 
Met. Med., 258) ৷ ছুই গাছের আকুতি, শিকড় ও পত্র একই প্রকার কিন্তু 
উহাদের ফুল ও ফল ভিন্ন প্রকার । মোট কথা, এখন কবিরাজের যাহা রান্না বলিয়া 
ব্যবহার করেন প্রকৃতপক্ষে উহ! আয়ুৰ্ব্বেদোক্ত বাক্সা নহে। 

রানার ক্কাথ, গুলঞ্চ, দেবদারু (০. 15581) কাঠ, আদা ও গাব-ভেরেণ্ডার শিকড় 
পরিমাণমত প্রত্যেকের যোগে বান্সা-পঞ্চক নামক বধ প্রস্তুত হয়। উহা বাতের 
পক্ষে হিতকর । বান্না, মহামাষতৈল, মধ্যমনারায়ণ তৈল প্রভৃতির মসলারূপে 
ব্যবহৃত হয়। বাল্সার পর পংস্কৃত নাম বৃক্ষরুহ। যে গাছে রান্না জন্যে, উহার 
নামাহ্থযায়ী বাশার নাম হয়, যেমন আম গাছের রাম্নাকে আম রান্না বলে। 

কঙ্কনদেশে ও. wightianum Hook (Rheede, Hort. Mal, xii, t. 4) 
এদং S. praemosum Hook (Rheede, xii, £, 4) এই দুইটি গাছকে বান্না বলে। 
মহারাপ্রদেশীয় কৃষকেরা ইহাকে 88৮০০ বলে। 

কলিকাতা ও বোম্বের বাজারে যে রাস্গা বিক্রয় হয়, উহ! লম্বা-শাখাযুক্ত শিকড়, 
কতকট! সার্সাপেরিলার মত কিন্তু উহার রং গাঢ় ধৃসরবর্ণ। শিকড় পাতলা, ইহাতে 
লম্বা লম্বা দাগ আছে। মূলের অভ্যন্তর-ভাগ ফিকে ধৃসরবর্ণ, শাসযুক্ত, তিক্ত ও কটু। 
বাহিরের কোষগুলি অপেক্ষাকৃত বড় ও লম্বা, এই কোষগুলি বায়ু হইতে জলীয় অংশ 
গ্রহণ করে বলিয়! ইহার নাম ভেলামেন (Ve]amen)। 

বোম্বেতে আর একপ্রকার বাসা বিত্রীত হয়। উহার মুল্য অধিক, মূল সবস ও কাকের 
পালকের শ্তায়, অগ্রভাগ ক্রমশঃ সরু, সুতায় বাধিয়া ছেং ছোট বাগ্ডিল বিক্রীত 
হয়। এই শিকড় ফিকে ধূসরবর্ণ, ছাল পুরু ও শক্ত, গুড়া করিলে একপ্রকার গন্ধ 
বাহির হয়, কতক পরিমাণে ইপিকাকুয়ানার তুল্য ইহাকে 7৫1990910 রাঙ্গা বলে। 
মূল রাস! যদি উপবোক্তগুলিকে ধরা যায় তবে পত্র রাক্সা বা তৃণরাস্না কাহাকে বলে, 
কোন পুস্তকে ইহার কিছু উল্লেখ দেখা যায় না। 

বাতনাশক'ইবধের মাধ্য বাক্স উৎকষ্ট। 


Glossary :-_ সংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 


মুল--তিক্ত, রসায়ন, বাতে উপকারী । 


মন্তব্য £_রাস্াকে ধ্বস্তরি এবং নরহরি উভয়েই ‘স্থগন্ধ মূলা’ এবং ভাবমিশ্রু ও অমরসিংহ 
'এলাপর্ণী” বলিয়াছেন। অধুনা যাহা রান্না নামে প্রচলিত, তাহার মূলে কিৰ্কিয়াত্ 


১১৪৩ 


গন্ধ নাই। সুগন্ধ ত দূরের কথা এবং পূর্ণ ও এলার তুল্য নছে। প্রাচীনকালে অগ্তরুবৎ 
বান্গাও দনুলেপনার্থ ব্যবহৃত হইত। চরকে লিখিত আছে (সঃ ২৫ অঃ) 
শীতাপনোদক প্রলেপ জ্ৰব্যের মধ্যে স্বাস্স| ও অগ্ুরু শ্রেষ্ঠ । নরহয়ি বলিয়াছেন 
পরান! তু ত্ৰিবিধা প্রোক্তা মূগং পত্ৰং তৃণং তথা” । বান! তিন প্রকার মূলরান্সা, পত্ৰ 
রাপ্রা, স্কৃণবাক্স'। নিঘষ্ট,তে বান্মাত্রয়ের ইতর ব্যবচ্ছেদক কোন লক্ষণের উল্লেখ নাই, 
স্থতরাং শ্বরূপনির্ধারণ দুৰ্ঘঘ ভাবমিশ্র নাকুলীকে ব্বাঙ্গাভেদ বলিয়াছেন । নাকুলী 
বাঙ্সাতের এ সিদ্ধান্ত নিঘণ্ট,বিরুদ্ধ। কোন নিঘণ্ট,তেই লাকুলীকে রান্মাভ্দে বলা হয় 
নাই। নিঘণ্টু যে ত্ৰিবিধ রাস্স৷ স্বীকাৰ করিয়াছেন তন্মধ্যে নাকুলীর উল্লেখ নাই। 
নিঘস্টহয়ে রাস্বার পর্যায়ে নাকুলী, কি নাকুলীর পর্যায়ে রান্সা শব্দই পঠিত হয় নাই। 
কোন কোন অমরকোষের পাঠে নাকুলীর পধ্যায়--“নাকুলী ব্রসা রাজ! 
সুগন্ধ গন্ধনাকুনী’। নকুলেষ্ঠা ভুজঙ্গাক্ষা ছত্ৰাকী স্থবহা চ সা” । এইরূপ আছে বটে। 
কিন্তু প্রামাণ্য টাকাকারগণ (ক্ষীরন্থামী প্রভৃতি) এই পাঠ স্বীকার করেন নাই। 
তাহার “বান! সুগন্ধ”? স্থানে “সপ্পন্থগন্ধা” পাঠ করেন। ধন্বম্ভরি ও নাকুলীকে সপস্থগন্ধা 
বলিয়াছেন স্থতরাং সর্পস্থগন্ধা পাঠ নিঘণ্ট, সম্মত, অতএব সাধু। নাকুলী ও রান্সা 
এক বগে, পঠিত হয় নাই। প্রথমটাকে ধ্থ্স্তরি করবীরাদিবর্গে এরং নৱহর্তি 
যূলকাদিবর্গে, দ্বি তীয়টীকে ধস্তরি গুড়চ্যাদিবর্গে এবং নরহুরি পর্পটাদিবর্গে পাঠ 
করিয়াছেন। ভাবপ্রকাশে এবং অমরকোষে নাকুলী ও গদ্ধনাকুলী পৃথক পঠিত হয় 
নাই-_নাকুলীর পর্যায়েই গন্ধনাকুলী শব্দ পঠিত হইয়াছে। ধ্বন্তরি ও লরহরি 
উভয়েই নাকুলী ও গন্ধনাকুলীর গুণ পধ্যায় পৃথক পৃথক লিখিয়াছে্। নাকুলীদ্বয় 
শব্দের অর্থ নাকুলী ও গন্ধনাকুলী । চক্রোক্ত মহাপৈশাচিক স্বতের ব্যাখ্যায় শিবদাস 
লিখিয়াছেন “নাকুলীত্বয়ং রান্সাঘয়ং_বাঙ্স গন্ধরান্ন। চ’’, শিবদাস এ স্থলে নিশ্চয়ই 
নাফুলী অর্থে রাজা শব্দ বাহার করিয়াছেন, নচেৎ কোন অর্থই হয় না। বাক্স 
শব্দের অর্থ নির্দেশ স্থলে ডৰণার্দি টীকাকারগণ বলিয়াছেন “রান্না সুরভি: | 
এতস্ধিয় “সগন্ধমূলা” রাক্সার একটি পধ্যায়। স্থতরাং বান্দা শব্দেই গন্ধরাস্মা, যখন 
নিগর্ধ বাজ! নাই তখন ‘গন্ধ বানা চ’ ইহার কোন অর্থই হয় না। কিন্তু নাকুলী অর্থে 
প্রযুক্ত হইলে নাকুলী, গন্ধনাকুলী এই সঙ্গত অর্থ করা যায়। ভিমক ও উদয়টাদ 
নাকুলী ও গন্ধনাকুলী শব্দ বাস্নার পর্ধ্যায়রপে গ্রহণ করিয়াছেন। রান্না শব্দ নাকুলী 
অর্থে বা নাকুলী শব্দ রাক্সা অর্থে প্রযুক্ত হয় হউক, কিন্তু নাকুলী ও রান্না এক নহে 
কিন্বা নাকুলীকে বানা! ভেদ বলাও সঙ্গত নহে। 


Fig.—Bot. Reg., € 1552 ; Kirtikar & Basu, Ind. Med. Pl., t. 932. 
Ref.—Dymock, iii, 392; F.B.L, vi,63 ; B.P., ii, 1022 ; Prain, H.H., 283, 


১১৪৪ 





94 


568. 9৪০০০181100 papillosum Lindl. (রাঙ্গা) 


Genus—EULOPHIA Br. 
569. E. campestris Roxb. (সাঁলেমমিশ্রি ) 


ভাষানুসারী নাম ঃ--সালেমমিশ্রি--বাংল৷; সালেমমিশ্রিঁহিন্দী ; বঙ্গতৈলী__ 
সাঁওতাল; সালুমিশ্রি-_গুজরাট ; সালিবমিশ্রি-পাঞ্জাব। 

জন্মস্থান :--ভারতের সমতল ভূমি, পাঞ্াব হইতে অযোধ্যা ; বঙ্গদেশ, চট্টগ্রাম, দাক্ষিণাত্য, 
ত্রিহুট ৷ 

বর্ণনা £-- ইহা দেখিতে শৃঙ্গের ন্যায় ও খাইতে মিষ্ট । গাছ ৮-১২ ইঞ্চি! ইহার গোড়া 
ওলের ন্যায় । পত্রের অগ্রভাগ ক্রমশঃ সরু। ফুল অনেক হয়। মূলদেশ হইতে 
পুষ্পদণ্ড বাহির হয়,_উহা ১--৩ ফুট, শক্ত ও সোজ|৷ ফুল বড়, সবুজবর্ণ ও 
বেগুনে। মার্চ মাসে ফুল হয়। 
Sir George Watt সাহেব বলেন যে, বাজারে যে সালেমমিশ্রি বিক্রয় হয় তাহা 
উপরোক্ত গাছ হইতে এবং E. nuda Lindl. (Wight, 1০. ৮, 1690) এবং E. 
virens 30, (Bot. Mag. t. 5579) গাছ হইতে সংগ্রহ হয়। সালেমমিশ্রি 
আবার আফুগানিস্থান, পারস্য ও বোসারার পাহাড় হইতে অপর 053 ভুক্ত 


১১৪৫ 
১৪৪ 


গাছ হইতে সংগ্রহ করে, আবার নীলগিরি পাহাড় ও সিংহল হইতে কতকগুলি 
আমধানী হইয়া থাকে। ইউরোপের জান্মানী হইতে যে সালেম উৎপন্ন হয় উহা 
Orchis mascula Linn গাছ হইতে গ্রহণ কবে। ফুল হইয়া যাইলে মূল 
উঠান হয় এবং দৃঢ় মূলগুলি ধৌত করিয়া রৌন্রে শুষ্ক করতঃ বাজারে বিক্রয় হয়। 
Allium macleani Baker গাছ হইতেও অনেকে খালেমমিশ্রি গ্রহণ করে (Baker, 
৪০৮- 2124» t. 6707) | এই মিশ্রিকে বাদশাহী সালেম বলে। পাঞ্জাবের 
Asparagus adscendens Roxb. (F.B. I, vi, 317) এবং দাক্ষিণাত্যের 
A. racemosus Willd. (F. B.I., vi, 316) গাছের মূলকে শ্বেতমুসলী বা 
শতমূলী এবং Cureuligo ০0110 des Gaertn (F. 83. [.১ ৮], 279 ) গাছকে 
ক্ষ্ণমুদলী বা তালমূলী বলে। ইহা ছাড়া আলু হইতেও নকল সালেম প্রস্তুত করে, 
উহাকে বেনেয়তি সালেম বলে। ইহাও ভারতের বাজারে বহু পরিমাণে বিক্রয়ার্থ 
আমদানী হয়। 

সাধারণ সালেম পারস্ত ও লিভান্ট নামক স্থান হইতে বোম্বের বাজার আমদানী 
হয় ( Watt, Commercial Products of India, 963 ). 


ব্যবহাৰ্য্য অংশ :--মূন। 
মুলগ্ৰন্থাংশের ওষধার্থে ব্যবহার $_ সালেমমিশ্রি বলকারক, রসায়ন ও কামোত্তেজক। ইহা 


অতিশয় পুষ্টীকর ও ক্ষয়রোগে হিতকর | যক্ষ্মা, বহুমূত্ৰ, পুরাতন উদবাময় ও রক্ত- 
পিতাতিসারে ইহার প্রয়োগ হয়। ইহার গুড়া ২১ ভোলা পরিমাণ ২-১ 
পোয়া ছুগ্ধের সহিত সিদ্ধ করিয়া ব্যবহার করিতে হয়। 


019582£5 : সংক্ষিপ্ত গুণপরিচয় $_ 


গাছের মূল ও ভালপালার মধ্যবর্তী অংশ £--বুসায়ন, কামোদ্দীপক, মুখরোগ, 
গলায় পু'জযুক্ত কাসি এবং হৃদরোগে উপকারী । 


মন্তব্য £_দালেমমিশ্রি প্রধানতঃ পুষ্টিকর বলিয়া ব্যবহৃত হয়। সর্বপ্রকার ক্ষয়রোগেই 


ইহা প্রয়োগ করা হয়। যক্ষ্মা, বহুমূত্ৰ, মধুমেহ, পুরাতন উদরাময় এবং রক্তাতি- 
সারে ইহা প্রযোজ্য। সালেমমিশ্রিকে গুঁড়া করিয়া দুখের সহিত সিদ্ধ করিয়া 
পান করিতে হয়। আধতোল1 হইতে একতোলা সালেমমিশ্রি চূর্ণ আধ পোয়া 
হইতে এক পোয়া ছুগ্ধের সহিত পাক করিয়! পান করিতে হয় 


Fig :— Wight, 1০ t. 1666 7 Kirtikar & Basu, Ind. Med. Pl, €, 925. 
Ref "ডা, 8. ],, vi. 4; Roxb, দুদ iii; 467; B P.,ii, 1016; Journ, 


Lin. 8০০০ iii. 25; Dalz & Gibs., Bomb. Fl., 265. . 
৯৯৪৬ 





569. Eulophia campestris Roxb. (সালেমমিশ ) 


CII. SCITAMINACEAE. 
Genus—ALPINIA Linn. 
570. A. galanga Sw. (কুলঞ্জন) 


ভাষানুসারী নাম ঃ--কুলঞ্জন, স্থগন্ধবচা--সংস্কৃত; কুলগ্রন--বাংলা ; কুলঞ্জন--হিন্দি ; 
গেরাবাট্টাই--তামিল; পদ্মহুপ্প রাষ্টরকম্‌_তেলেণ্ড । 
কুলঞ্জে! গন্ধমূলশ্চ তাক্ষ মূলঃ কুলঞ্জনঃ । 
কুলঞ্জ: কটুতিক্তোফ্ণো দীপনে| মুখদোষনুত ॥ 
রাজনিঘণ্ট,$। পিল্সল্যানিবৰ্গঃ। 
নানপৰ্য্যায় £_কুলন্ড, গন্ধমূল, তীক্ষমূল ও কুলঞ্চন--এইগুলি নাম। 
গুগপর্ধযায় +__কুলঞ্জ---কটুতিক্তরস, উষ্চবীর্য্য, অগ্রদ্দীপক এবং মুখরোগনাশক । 
জন্মস্থান £__হ্থমাত্রা ও যাভাদেশীয় গাছ; এক্ষণে পূর্ববঙ্গ ও দক্ষিণ ভারতে চাষ হয়। হুগলী, 
হাওড়া জেলার বাগানে রোপণ করে । 
বৰ্ণন| ঃ--গাছ মরয়া গেলেও ইহার মূল বিদ্যমান থাকে। মূল আলুর মত ও সৌগন্বযুক্ত। 
কাণ্ড পত্রময়, ৬--৭ ফুট উচ্চ হয়। পত্র ১--২ ফুট লম্বা ও ৪--৬ ইঞ্চি 
বিভ্ভৃত। উপর দিক মস্থণ, নিয়দেশ সুস্ম লোমযুক্ত । ফুল ছোট, বহির্বাম £& 
ইঞ্চি, সবুজের আভাঘুক্ত, শ্বেতবর্ণ ঈষং বক্র। ফল লেবুর ন্যায় লালবর্ণ, 
ঈষৎ গোলাকার । ব্যাস উ ইঞ্চি। ইহার ফলকে Galanga cardamon 


১১১৪৭ 


বলৈ ৷. ইহা দেখিতে চেরী ফলের ন্যায়। পক ফল ২ ইঞ্চি লঙ্বা। কখন 
স্কাসপতির মত হয়। বীজ ফিকে ধৃপরবর্ণ, চেপ্টা, ত্ৰিকোণাকার, সৌগম্বযুক্ত | গ্রীন্ম- 
কালে ফুল হয়। 

ব্যবহাৰ্য্য অংশ £-মূল| 

মূল গ্রন্থাংশের ওঁধধাৰ্থে ব্যবহার :_ইহার গেঁড় সৌগম্বযুক্ত, উগ্র ও তিক্ত। ছোঁচা রস 
জর, বাত ও সর্দিতে ব্যবহৃত হয়। কথিত আছে কুলঞ্জন খাইলে গলার স্বরের 
উন্নতি হয়। মূল পেট ফাপা নিবারক। 120, 1:51 বলেন, ইহার গেঁড় অতিশয় 
তীব্র ও উত্তেজক । বীজের মাদকতা শক্ত আছে। 
হেকিমেরা ইহ! ধ্ৰ্গভঙ্গ, বক্ষ:প্রদাহ ও অজীৰ্ণ রোগে ব্যবস্থা দেন। ইহা দুর্গন্ধ নাশক 
ও বহুমূৱ রোগে ববন্ধত হয়। মহীশুর দেশে ইহা. গৃহচিকিৎসার উধধরূপে ব্যবহৃত 
হয়। বৃদ্ধ লোকদের সর্দিজনিত বক্ষপ্রদাহে হিতকর (Sir Major John North ) 
ইহার শিকড় রাজনিঘন্টব স্থগন্ধ বচ এবং ভাবপ্রকাশের মালাবার বচ ভিন্ন আর 
কিছুই নহে। শ্তামদেশীয় ও চীনদেশীয় আদা ৫১. 8180.88 এর তুল্য । 

93195585 :-_ সংক্ষিপ্ত গুণপরিচয় £_ 
গাছের মূল ও ডালপালার মধ্যবর্তী অংশ :--বাত, জর, কলাপ্রদাহ, বিশেষতঃ 
কাসনালীর কলার প্রনাহে উপকারী । অগ্নান্দীপক, উত্তেজক, কামোন্দীপক, উদরাশান 
নাশক এবং সুগন্ধি । 

Fig :—Rumph., Ambo., v. t. 63 ; lc, Pl. Asiat., t. 353 ; Kirtikar & Basu, 
Ind. Med. 01, €, 949. 

Ret :—TF. B. ],, vi, 253 ; Roxb.. টা, ],, 1, 59; B,P.,ii, 1047; Prain, H. 
H., 285. 





570. Alpinia. galanga Sw. ( কুলঞ্জন ) 


১১৪৮ 


Genus—KAEMPFERIA. Linn. 
571. K. angustifolia Rosc. ( মধুনি'ববষা ) 
ভাষানুসারী নাম £_মধুনিব্বিষ, কাঞ্জনবুড়া--বাংলা ; কাঞ্জনবুড়া--হিন্দি । 
জন্মস্থান £__উত্তরবঙ্গ। 
বর্ণন| £_-কাগুশূন্য গাছ। পত্র ৬৮ ফুট লম্বা। পত্র উপর দিকে উন্নত, লঙ্বাকৃতি, ৬-- 
৮ ইঞ্চি লম্বা, ১ ইঞ্চি বিস্তৃত। ফুল অল্প হয়, দেখিতে শ্বেতবর্ণ । বহিৰ্ব্বাস ১ ইঞ্চি ৷ 


পুংকেশর উপরিভাগে উন্নত, শ্বেতবর্ণ, ২৪ ইঞ্চি; পুষ্পের মস্তক বিস্তৃত। গ্রীষ্মকালে 
ফুল ও পরে ফল হয়। 


ব্যবহাৰ্য্য অংশ :--মূল। 

মূল গ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--বঙ্গদেশীয় লোকে ইহার মূল গো-চিকিৎসায় ব্যবহার 
করে ( Roxburgh ) | 

3109985 :-_সংক্ষিপ্ত গুণপরিচয় £- 
মূল- গো-চিকিৎসায় ব্যবহৃত হয়। 


Fig $—Kirtikar & Basu, Ind. Med. Pl., 6, 939. 
Ref :—F. B. I[., v, 219 ; Roxb., চা. [,, i, 17 ; B. P ii, 1033. 






571, Kaempferia angustifolia Rosc. ( মধুনিব্বিষ! ) 


১১৪৯ 


572, K. rotunda Lion, (ভূই ঠাপা) 


* ভাষানুমারী নাম :--ভূমিচম্পক--সংস্কৃত; ভূই চাপা-বাংলা ; চন্মূলা, ভৃইচাপ|-- 
হিন্দি) ভূ'ইচন্পক--মহাবরাষ্ট; ভূ"ইঠাপা- বোস্বে; কোগ্ডাকালাভা-_মালম়্ ; 
কন্দাবাল_ তেলেগু । 

জন্মস্থান $-_ছোটনাগপুর' পরেশনাথ পাহাড়, চট্টগ্রাম, সমগ্র ভারতে রোপণ করে এবং চাষ 
হয়। আদি বাসস্থান দক্ষিণ পূর্বব-এশিয়া । 

বর্ণনা £_কাগুহীন গু, পত্র ১২ ইঞ্চি লঙ্ব , ৩-৪ ইঞ্চি বিভ্তৃত। মূল স্বেতবর্ণ, আলুর স্যায় 
১-২ ইঞ্চি লম্বা । ফুল লম্বা, গন্ধযুক্ত, শ্বেতবৰ্ণ, গাঢ় প্রীতবর্ণ ও বেগুণে রং বিশিষ্ট । পুষ্প 
দণ্ডের পত্র লম্বা, স্থগোল, বাহিরের পত্র ছোট, ভিতরের পত্র ২-৩ ইঞ্চি লম্বা। পুংকেণর 
১২২ ইঞ্চি লম্বা, সরল ও শ্বেতবৰ্ণ । খ্ৰীষ্মকালে ফুল ও পরে ফল হয়। 

ব্যবহাৰ্য্য অংশ ঃ--মূল। 

মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £- সংস্কৃত লেখকদের মতে ইহার শিকড়ের পুল্টিস্‌ দিলে 
ফোড়ার পূ'জ বাড়াইয় দেয় (৬৬. ০. Dutt)। 
Dr. Rheede বলেন, সমগ্র গাছ গুঁড়া করিয়া যে ০int৷৷ent হয়-ইহাতে নৃতন ক্ষত 
আরাম করিবার শক্তি আছে। এবং ইহা সেবন করিলে ক্ষত আরাম হয়। ইহা" 
জমাট রক্ত তরল করিয়। দেয়। তিনি বলেন যে, ইহার শিকড় সর্ব্বাঙ্গীন শোথের, 
পক্ষে হিতকর । | 
Dr. Dymock বলেন, ইহার মূলের গুড়া ump ( বোবায় ধরা ) রোগে একটি 
সৰ্ব্বজন পরিচিত ওঁধখ। ইহার গেঁড় ও মূল দেখিতে খড়ের স্তায় রং বিশিষ্ট। ইহা 
তিক্ত, উগ্র, কর্দুরের ন্যায় গন্ধ বিশিষ্ট ও প্রকৃত 2৩৫০৪: এর মত। সমগ্র গাছ 
সৌগন্ধ যুক্ত । 
ইহার মূল পাক-যস্ত্ের দোষ-নিবারক ও শোথ রোগে ব্যবহৃত হয়। ইহা সৰ্ব্বাঙ্গীন 
শোথ কমাইবার্‌ পক্ষে যে একটি মূল্যবান বধ, ইহা ভারতের সকল লোকই বিশেষরূপে 
জ্ঞাত আছেন । 

08983 $-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
মূল :--অগ্ননঙ্দীপক, ফুল| কমাইবার জন্ত ব্যবহৃত হয়, পুল্টিদ্‌ হিসাবে ব্যবহারে ফোড়া 
শীঘ্ৰ পাকিয়! যায়। 
লতা :_ গুড়া করিয়া 10০০ ( বোবায় ধরা ) তে ব্যবহৃত হয়। 
গাছ :__গুঁড়। করিয়া প্রলেপ হিসাবে ব্যবহারে নৃতন আঘাতে বিশেষ উপকারী। 
সেবনে জমাট রক্ত তরল করিয়া দেয়। ইহা পৃ'জ তরল করিয়া দেয়। 

Fig.—Rheede, Hort. Mal., xi, t. 9 ; Bot. Mag., t. 920 and 6054 3 Wight. 
lc., t. 2039; Kirtikar. & Basu, [00. Med. 51. t. 940. 


১১৫০ 


Ref.—F.B.I., vi, 222; Roxb., Fl. Ind., 1}, 16; 8.6, 1, 1038 ; Prain, 
H.H., 284. 





572. Kaempferia rotunda‘Linn..( ভূ ই চাপ। ) 


573. K. galanga Linn. ( চজ্দ্ৰমূল। ) 
ভাষানুসারী নীম £--চন্দ্ৰমূলিকা--সংস্কৃত; চন্তৰমূলা--বাংল| ; চন্ত্ৰমূলা--হিন্দি: বর্পূর- 
কাচৰ --মহাবাষ্ট্ৰ ; কপূঁর-কাচ্‌ব্বি--বোম্বে; কাচোলাম্‌--তামিল; কাচ্চোরাম্‌- 
তেলেগু; কাট্জুলাম্ব_মালয়। 
অন্যাতু গন্ধপত্ৰ| হ্যাৎ স্থুলাস্তা! তিজ্তকন্দক| ৷ 
বনজ! শটিকা৷ বন্ধা! স্তবক্ষীৰ্য্যেকপত্ৰিকা ৷ 
গন্ধগীতা পলাশান্ত| গন্ধ ত্য গন্ধপত্ৰিক| ৷ 
দীর্ঘপত্র। গন্ধনিশ! শরভূহবা সুপাকিনী ॥ 
গন্ধপত্রা কটুঃ স্বাদুম্ত'ক্ষোষ্ণ৷ কফবাতজিৎ । 
কাসচ্ছর্দিজরান্‌ হস্তি পিত্তকোপং করোতি চ ৷৷ 
রাজনিঘণ্ট,৪। পিষ্ল্যা দিবর্গ £। 


৯১৫১ 


নামপৰ্য্যায় :--গন্ধপত্ৰা, স্থুলাস্যা, তিক্তকন্দকা, বনজা, শটিকা, বন্ধা, স্তবক্ষীর্ষা, একপত্রিকা, 
গন্ধপীতা, পলাশাস্তা, পন্ধ্যাঢ্যা, গন্ধপত্জিকা, দীর্ধপত্রা, গন্ধনিশা, স্থপাকিনী---এই 
পনেরটা নাম । | 

গুণপর্ধযায :__গন্ধপত্রা__ কটুর্স, স্বাদু, তীক্ষ, উষ্ণবীধ্য, কফ ও বায়ুনাশক। কাস, সন্ধি, ও 
জরনাশক, পিত্ববর্ধক । 

জন্মস্থান :_-আদিম বাসস্থান দক্ষিণপূর্বব এশিয়া ৷ বঙ্গদেশের বাগানে সাধারণতঃ রোপণ করে । 

বর্ণন! :--বৰ্ষজীবী গাছ, মূল আলু বা হরিদ্রার মত। পত্র ক্ষুদ্ৰ বৌটাযুক্ত, ৩-৬ ইঞ্চি লঙ্বা। 
মৃত্তিকার উপর চতুর্দিকে বিস্তৃত থাকে, অগ্রভাগ সরু, গাঢ় সবুজবর্ণ, ১*-১২টা 
শিরাবিশিষ্ট, কিনারাগুলি সরু নহে। পত্র বৃত্ত ছোট । ফুল ৬-১২ ইঞ্চি, স্ুগন্ধযুক্ত, 
শ্বেতবর্ণ, ক্রমে ক্রমে প্রক্ষুটিত হয়। পুষ্প নল ১ ইঞ্চি লশ্বা। ইহার মূল সুগন্ধযুক্ত, 
ব্যবসায়ের পক্ষে বাজারে ইহার চাহিদা আছে'। বর্ষার প্রারস্তে ফুল ও পরে ফল হয়। 
এই গাছ অনেকে বাগানে রোপণ করে, হিন্দু স্ত্রীলোকের! ইহার স্থগন্ধযুক্ত পত্র ও মূল 
মাথা ঘষায় ব্যবহার করে, ইহাতে কেশ বেশ সৌগন্বযুক্ত. হয়। পশ্চিম ভারতে ইহার 
নাম “কপূর-কচুরি”, যেহেতু ইহার মূল Hedychiu n spicatum ( কর্প্‌'র-কচুরি ) 
এর তুল্য } ইহা ভারতের বাজারে কপূর-কচুরি বলিয়া বিক্রীত হয়। 


ব্যবহাৰ্য্য ফল £_ মূল, পত্ৰ ৷ 


মূল গ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার 10. Rede, বলেন ইহার মূল গুড়, করিয়া! মধুর 
সহিত সেবন করলে কফ ও শ্লে-জনিত রোগ আরাম হয় এবং তৈলে সিদ্ধ করিয়া 
মাখিলে সঙ্দিতে নাসিক! বন্ধ হওয়া রোগ আরাম হয়। স্ত্রীলোকের! ইহার শিকড় 
স্থগদ্ধের জন্য গলদেশে পরিধান করিয়া থাকে এবং পৌষাক-পরিচ্ছদে ইহার গুঁড়া 
লাগাইলে পোষাক সুগন্ধময় হয়। 


031959375 :- সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
মুল--অগননুদ্দীপক, উদরাশ্মাননাশক, রসায়ন, উত্তেজক, খতুল্রাবকারক, শ্লে্মানিঃ- 
সারক, যকৃতের যন্ত্রণায়, বমিতে, উদরাময়ে, প্রদাহ এবং ব্যথায় বিশেষ উপকারী । 
সর্পদংশনে ব্যবহৃত হয়! 


Fig :— Wight 1০5 t. 899 ; Rheede, Hort Mal, t. 41; Kirtikar & Basu, Ind 
Med Pl., t. 938 

Ref :—Dymock, iii, 414 ; F.B.IL, vi. 219 ; Roxb, চনত 15; B.P. ii. 1038; 
Prain, H. H., 284. 


১১৫২ 


/ 


/) 


/ 
৯ 
= 
৬ 
ও 


VA 


২৬ 






_থযা:জোখা৷ 


লই 
কস 
নট, 


৯2 











১ 


573; Kaempferia galanga Linn. (চন্দ্রমূল1 ) 


Genus—HEDYCHIUM ০০015, 
574. H. spicatum Ham. (কপুরি- কচি ) 
ভাবানুসারী নাম: কচু'রী-_সংস্কৃত; কপু'র-কচুরি--বাংল! ; করা হিন্দি) কর্পুবা 
কচরি, কচোরামহারাষ্্র;ঃ কচোর--কর্ণাট ; গওুকানোকচেট্টা--তেলেণু; শুঠী_ 
বোম্বে ; গিমাইকিচিলিক্‌-কিলাঙ্গু__তাঁমিল। 
কচু রে! ড্রাবিড়ঃ কার্শে তুল ভো গন্ধমুলকঃ। 
বেধমুখ্যো গন্ধসারে! জটি লম্চাষ্টলামকঃ ॥ 
কচুরিঃ কটুতিক্তোষ্ণঃ কফকা সবিনাশনঃ। 
মুখবৈশদ্ধজননে| গলগণ্ডাদিদৌ ফু ।৷ 
রাজনিঘণ্ট,। ,পিন্পল্যাদিবৰ্গঃ ॥ 
নামপৰ্ধ্যায় £--বচুর, জ্ৰাবিড়, কাশ, ছুল ভ, গন্ধমূলক, বেধমূখ্য, গন্ধসার, জটিল এই. আটটি 
নাম। 


৯১৫৩ 
৯৪৫ 


গুপর্যযায় ১ কচুর ক্টুতিক্তরস, উ্কবীর্ধ্য, কফ ও কাস নিবারক। মুখবিষাদ কারক, 
গলগণ্ডাদি নিবারক। 


জন্মপ্থান £--হিমালয় প্রদেশ । কুমায়ুন, নেপাল। 


বর্ণনা £--বৰ্ষজীবি উদ্ভিদ্‌। কন্দ লঙ্বা আলুর মত। মূলের ছাল বেশী পুরু নহে। কাণ্ড 
পত্রময়। পত্র একফুট কিম্বা অধিক লম্বা হয়। পত্রের বিস্তার সবগুলির সমান নহে। 
পুষ্পদণ্ড ঘন, শাখ৷ প্রশাখা আছে। পুম্পদণ্ডের পত্র লম্বা, সবুজবর্ণ, ১- ১২ ইঞ্চি। 
ফুল লোমযুক্ত, ঘন সন্নিবদ্ধ ও শ্বেতবর্ণ। বহির্ধান ছোট। পুষ্পনল ২-২২ ইঞ্চি। 
পুধকেশর একটি। স্ত্রীকেশর দণ্ড লম্বা। বীজকোষ্‌ গোলাকার । বর্ষাকালে ফুল ও 
ফল হয়। 


ব্যবহাৰ্য্য অংশ £--মূল ৷ 


মুলগ্ৰন্থাংশের ওষধার্থে ব্যবহার :--মূল হৃগঙন্ধযুক্ত, পেটফাপা নিবারক, বলকারক ও 
উত্তেজক । Curcuma zedoaria 7২০5০ ( শঠা ) এবং K. galanga Linn. গাছকে 
ভূলত্ৰমে এই গাছ বলিয়া বর্ণনা করিয়! থাকে। হিমাঝর প্রদেশে ইহাকে সেছুৰি 
(986?) বলে এবং পার্বত্য জাতির পত্র হইতে উধধ প্রস্তুত করে। ইহার 
সৌগন্ধযুক্ত ফুল Henna বা মেদিগাছের (Law:onia alba Lam), মূলের সহিত 
মিশ্রিত করিয়! গন্ধদ্রব্য প্রস্তুত করে। ইহার মূল আবিরের একটি মশলা। 
ইহার মূল, খসখসের মূল ( Vitiveria giganoides Nash), ন্দন কাঠ, 
এরারুট কিংবা জোয়াৰ (5০:81:01) পালে| দিয়া আবির প্রস্তুত হয়। হিন্দিতে মে 
“খিমি” নামক আবির হয় উহ! পূর্ব্বোক্তগুলি, মহালিব ( Prunns mabaleb Linn), 
আপসাস্তিন বা ডাউন| ( Artemisia siversiana Willd), দেবদারু কাষ্ঠ ( cedrus 
deodara) এবং বনহরিত্রা (Curcuma aromatica Salisb) মূল, লবঙ্গ ও এলাচ 
যোগে প্রস্তুত হয় । উপরোক্ত দ্রব্যগুলির সহিত 10963 w০০৭, কেউ (costus) 
এবং জটামাংসীর শিকড় প্রভৃতি যোগে কৃষ্ণবৰ্ণ আবির প্রস্তুত হ্য। 


01085275 - সংক্ষিপ্ত গুণপরিচয় £-_ 
মূল £--অগ্নঙ্দীপক, উদরাখাননাঁশক, রসায়ন, প্রদাহ ও ব্যাথায় বিশেষ উপকারী | 
সর্পদংশণে ব্যবহৃত হয়। 


Fig :—Bot. Mag. , t. 2300 ; Kirtikar & Basu, Ind. Med. Pl. t. 941A. 
Ref —F. B. I. vi. 227 ; Dymock, iii, 417. 


১১৫৪ 





574. Hedychium spicatum Ham. ( কপ র--কচুরি ) 


Genus—CURCUMA Linn. 
575. C. amada Roxb. ( আমাদ| ) 


ভাষামুসারী নাম £_কপূরিহরিপ্র, দাব্বা__সংস্কৃত; আমাদ!--বাংল| ; আমহল,দি--হিন্দি ; 
সামিদি-আল্লাম_তামিল; কারুপাস্থপু__তেলেণ্ডড অ'ঘেহল্লাদ__মহারাষ্ট্; আস্বাহলাদর 
গুজরাট; হুলী অরসিন্‌_কর্ণাট। 
দাববাঁ মেদা্মগন্ধা চ সুরভীদারু দারু চ। 
কৰ্পূর| পদ্মপত্ৰ| স্যাৎ সুরীমৎ সুরতারকা! ॥ 
আত্মগন্ধিহ রিদ্র! যা সা শীতা বাতল। মতা । 
পিন্তহৃৎ মধুরা তিক্ত। সৰ্ব্বকগু,বিনাশিনী ॥ 
ভাবপ্রকাশঃ। হরীতক্যাণিবৰ্গঃ । 


ন।মপর্যযায় £--দাৰ্ব্মী', মেদা, অমাগন্ধা, হুরভীশীদার, দার, কপূর্রা, পল্পপত্রা, সুরীমৎ, 
স্থরতারকাঁ_-এইগুল নাম। 

গুধপর্ধযায় :_আত্রগন্ধহরিদ্রা--শীতবীর্ধ্য, বাতঙ্জনক, পিত্তবাশক মধুরতিক্ত রস, সর্বপ্রকার 
কও, নাশক। 


১১৫৫ 


ক 


জন্মস্থান £_বজদেশ, কঙ্কন, হুগলী, হাওড়া, ২৪-পরগণায় বাগানে চাষ হয়। পশ্চিমবঙ্গ 
স্থানে স্থানে জঙ্গলে জন্মে । 

“বৰ্গন| $- ইহা দেখতে আদার স্যার এবং গন্ধ আতর স্যায়। বৰ্ষগ্জীবী উদ্ভিদ্‌। কন্দ 
গোলাকার ও স্থূল ৷ মূল পুরান হইলে ফিকে লেবুর রং-বিশিষ্ট হয়। গাছ ২-৩ ফুট 
উচ্চ হয়। পত্র ২-৩ ফুট লঙ্ব, পত্রের বৃত্তদেশ ও অগ্রভাগ সরু ও সবুজবর্ণ। পুষ্পদণ্ড 
₹ ফুট কিম্বা অধিক। ইহার নিয়ভাগ পত্রের দ্বারা চাঁপা থাকে। ফুল ফিকে 
পীতবর্ণ, শরৎকালে হয়। বহিৰ্ব্বাস ১ ইঞ্চি, ফিকে সবুজবর্ণ। 

ব্যবহীর্য্য অংশ £--মূল। | 

মূল গ্রস্থাংশের ও বধার্থে ব্যবহার £--ইহার মূল শান্তিকর, ইহা পেট ফাপা ও উদরাময় 
নিবারক। শিকড় প্লেগ নিবারক, ধারক, উদরাময় ও মধু মেছ রোগে ব্যবহৃত হয়। 
আমাদ। চাটনীতে বহুপরিমাণে ব্যবহৃত হয়| আমাদ! অম্ল, ঈষৎ তিক্ত, রুচিকর 
অগ্বিবর্ধক। অর্শ, শূগ ও মুখরোগে হিতকর । 

Glossary £ সংক্ষিপ্ত গুগপরিচয় 8 
কন্দ £-_( মূলের উপর হইতে ভাল বাহির না হওয়। পধ্যস্ত অংশ ) উদরাধ্রান নাশক, 
অগযৃদ্দীপক, সিঞ্ধ। হাড় ও শিরার যন্ত্রণায় উপকারী । 


Fig :—Rosc, 9016. t, 99 ;.Kirtikar & Basu, Ind. Med 71. €, 937 A. 


Fig. :—F. B. I vi, 213; Roxb., F.1,i. 331 B.P.ii. 1042; Dymock, iii. 
405; Prain, H. H,, 285. খ 


ৰে গপ পু EE LEESON: 
৫ SEL এ 2 
টো ন্‌ সিরা 


২০১১ 





575 Curcuma ana 


১১৫৬ 


576. 0. aromatica 53118. ( বন-হলুদ ) 
ভাষানুসাযী নীম £--বন হৰিদ্ৰা--সংস্কৃত; বনহলুদ্--বাংলা; অঙ্গলী হলদী,* বনহলদ্ি-= 
হিন্দি; কন্তরী-মান্জল__তামিল ; রং হলদি--বোদ্বে ; কস্তবী-মন্জিল্‌_তেলেগু ৷ 
'ারণ্য হুল্দীকন্গঃ কুণ্ঠবাতাঅনশন । 
"ভাবপ্ৰকাশঃ ৷ হয়ীতক্যাদিব্গঃ ৷ 
নামপর্য্যায় ₹_অরণ্য হলদী । 
গুণপধ্যায় :_অৱণ্য হলদী- কুষ্ঠ ও বাতরক্তনাশক। 
জন্মপ্থান :__ সমগ্র ভারতবর্ষ, বঙ্গদেশ ও জঙ্গলে হয়। 


বৰ্গন| :--কন্দ আলুর মত, ব্যাস ২ ইঞ্চি। পত্র ৩৪ ফুট । বৌটা পত্রের বিস্তারের 
লমান। পুষ্পদণ্ড ১ ফুট, গাছের অগ্রভাগে এপ্রিল হইতে জুন মাসে জন্মে। পুষ্প 
দণ্ডের পত্র ডিম্বাকৃতি, ফিকে সবুজ বর্ণ, ১২২ ইঞ্চি, গাঢ় লালবর্ণ। পুষ্পনল 
১ ইঞ্চি, ফিদেলাকৃতি, ফুলের অগ্রভাগ বিস্তৃত, গোলাকার, পীতবর্ণ, ৩ ভাগে 
বিভক্ত। গ্রীষ্মকালে ফুল ও পরে ফল হয়। 

, ব্যবহার্ধ্য অংশ :--মূল। 


মূন গ্রস্থাংশের ওষধার্থে ব/বহীর :--ইহার মূন বধে ব্যবহৃত হয়। ইহা বলকারক ও 
পেটফাপা নিবারক | 10. 7050700 বলেন ইহার গুণ হরিদ্রার স্তায়। কিন্তু ইহার 
গন্ধ হুরিদ্রা অপেক্ষা উগ্র। কোন স্থান ভাঙ্গিয়া যাইলে অথবা মচকাইয়! যাইলে 
ইহা অপরাপর ওুষধের সহিত প্রলেপ হিপাবে ব্যবহৃত হয়। Dr. Ainslie বলেন 
মুসলমান বৈদ্যদের মতে ইহ! একটা সর্পবিষ নাশের উৎকৃষ্ট বষধ। 
বনহরিকা পাগড়া ও বসন্তের উদ্তেদে বাহ্যিক প্রযুক্ত ইয়। Ben20in ( লবণ ) এর 
সহিত পেষণ করিয়া মাথায় প্রলেপ দিলে মাথাধরা আরাম হয়। শরীরের রক্ত- 
'বিকৃতিতে এবং চৰ্ম্মরোগে ইহা অপরাপর ওুঁধধের সহিত ব্যবহৃত হয় । 


01055815 :-_ সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 


কন্দ :- রদায়ন, উদরাগ্নাননাশক, সঙ্কোচক, তিক্ত ও সুগন্ধিদ্রব্যের সহিত মিশাইয়৷ 
গুড়া করিয়া গ্রলেপে শিরার যন্থণার লাঘব হয়। যেকোন প্রকার স্ফোটকে 
এবং সৰ্পদংশনে উপকারী । 


Fig 8০০ Mag., t. 1546 ১1806, 155 €, 2005. 
Ref :—F. B:I, vi. 210}; Roxb., FIL. I, i. 23; B. P., ii, 1042 ; Prain, H. 
H.., 284. * 


১3১৫৭ 


৷ | টা A | 
ডে ইং 


৮৮ 





576, Curcuma aromatica 53119, ( বন হলুদ ) 


577. C. longa Linn. (হরি! ) 
ভাবানুসারী নাম :--হরিত্ৰ৷--সংস্কৃত ; হলুদ, হরিদ্র-_বাংলা ; হল্দি-_হিন্দি ; হুল্দি, 
হষ্ঠ'_ মহারাষ্ট্র? হুলদর_ গুজরাট; অশিন|--কৰ্ণাট ; মাণল--তামিল; গস্গপু-- 
তেলেগু ; জরদচোব._ ফ্রান্স ; উরুকুন্মফর-_আরব ৷ 
হরিদ্র! হুরিদ্রগনী স্বৰ্ণবৰ্ণ 
সুবর্ণ শিবা বৰ্দিনী দীৰ্ঘরাগ| ৷ 
হরিড্রী চ পীত৷ বরাঙ্গী চ গৌরী 


পিঙ্গল। বর্ণদা চৈব মঙ্গল্য| মল! চ সা ৷৷ 
লক্ষ্মী ভদ্র! শিফ| শোফা শোভনা স্থুভগাহ্বয়া 
শ্যাম! জয়ভ্তিক! দ্বে চ ব্রিংশগ্লামবিলাপিনী || 


১১৫৮ 


হরিত্র! কট্তিক্তোঝা কফবাতাঅকুন্ঠম্ুৎ । 
মেহকগু,ব্রণান্‌ হস্তি দেহবণ বিধায়িনী ৷ 


রাজনিঘণ্টঃ। পিঞ্পল্যানিবর্গঃ। 


নামপৰ্ধ্যায় ১--হৰিদ্ৰা, হরিজ্রৱনী, স্বৰ্ণবৰ্ণ৷, স্বর্ণা, শিবা, ৰণিনী; দীর্ঘরাগা, হৰ্নিদ্ৰী, পীতা, 
বরাঙ্গী, গৌরী, জনিষ্ঠা, বরা, বর্ণদাত্রী, পবিত্রা, হরিতা, রজনী, বিষগ্ঠী, বরবর্ণিনী, 
পিঞ্চলা, বর্ণনা, মঙ্গল্যা, মঙ্গলা, লক্ষ্মী, ভদ্র, শিফা, শোফা, শোভনা, স্থভাগা, শামা, 
জয়স্তিকা ও বিলাসিনী-_-এই বত্রিশটি নাম। 

গুণপর্য্যায় £ হরিদ্রা__কট, তিক্তরস, উষ্ণবীর্য্য ) কফ, বায়ু, বক্তদোষ, এবং কুষ্ঠরোগ নাশক। 
মেহ, কণ্ড, ও ব্রণ রোগ নাশক এবং দেহের বর্ণ বিধায়ক | 

জন্মস্থান £_-সমগ্র ভারতে চাষ হয়, হুগলী, হাওড়া, ২৪-পরগণী, যশোহয়, পাবনা, বদ্ধমান 
প্রভৃতি জেলার জমিতে ও বাগানে চাষ হয়। 

বর্ণনা £--বৰ্ষজীবী গুল্মজাতীয় উত্তির্। কন্দ লম্বা, চক্র ও গোলাকার গাইটযুক্ত। গেঁড়গুলির 
অভ্যন্তর ভাগ পীতবর্ণ, পুরু, লম্বা এবং গোলাকার । পত্র ১-১২ ফুট লম্বা, বৌট! পত্রের 
বিচারের সমান লঙ্বা। পুষ্পদণ্ড ৪-৬ ইঞ্চি লঙ্বা। ফুল ফিকে সবুজ ও হরিত্রাবর্ণ, 
১২ইঞ্চি। পুষ্পদণ্ডের গাত্র গাঢ় লালবর্ণ, দেখিতে বন হলুদের মত। বর্ষার প্রারস্তে 
ফুল হয়। | 

ৰ্যবহাৰ্য্য অংশ $--কন্দ। 


বৈদ্ধকে হরিদ্ৰার ব্যবহার । 

ঢয়ক :__প্রমেহে হরিদ্রা- প্রমেহী, হবিদ্র! পেষণ পূর্বক মধু ৰ৷ আমলকীর বসের সহিত লেবন 
করিবে (চিঃ ৬ অঃ)। 

স্থুশ্ৰুত ঃ-_ কু স্ঠে হরিদ্ৰ৷--একমাস উপযুক্ত মাত্রায় গোমূত্বের সহিত হরিদ্ৰা পান করিলে 
কুষ্ঠ হইতে মুক্তি হয় (চিঃ ৯ অ:)। 

বাগ ভট :--কফজ তৃষ্ণায় হরিদ্রা-_হরিদ্রার ৰাথ চিনি ও মধুর সহিত পান করিলে কফজ- 
তৃষ্ণ| প্রশমিত হয় (চি: ৬ অঃ)। 

চক্ৰদত্ত :-শ্লীপদে হরিদ্রা-গুড়সংযুক্ত হরিত্র। গোমৃত্রের সহিত পান করিলে শ্ীপদের 
পক্ষে হিতকর ( শ্লীপদ_চিঃ ) 

বঙ্গসেন £-- মেঢ়.শর্করায় হরিত্রা-যে ব্যক্তি তুষোদকের সহিত গুড় ও হরিস্তা পান কষে 
তাহার মেঢ়শর্করা (এই রোগে মৃত্রের পহিত বালুকার স্তায় পদার্থ নির্গত হয় ) নিবৃত্ত 
পায় ( অশ্মরী চিঃ)। 

মুলগ্ৰন্থাংশের ওষধার্থে ব্যবহার :_-হরিত্রা উত্তেজক, কোন স্থান ভাঙ্গিয়| যাইলে বা মচ.- 
কাইগ্না ফাইলে চুনের সহিত ইহার প্রলেপ দিলে আক্রান্ত স্থানের বেদনা আরাম হয়। 
হবিজরার গুঁড়া সেবন করিলে দুষিত রক্ত সংশোধিত হয় | হরিদ্রার টাটকা রস ক্ৰিম 


১১৫৯ 


নাশক। হরিত্রার কাখংসর্দি-অপবংম, করে-ওস্ছঠা, আবাহ,করে। হুরিত্রার দ্বার" 
তিঃতরকণরী ধুইয়| লইবল” বিষষট,হয়+ও তরকারী হুক্ষাহ-হপ্র হবিদ্রা দিমপাতার 
সহিত গায়ে মাখিলে-চর্দনরাগ.আরাম হয়। 

হবিত্র'-ফুলের মলম দিলে ক্রিমি ও অপরাপর চর্মরোগ আরাম হয়। Dy০০৮.বলেন 
মুসলমান বৈচ্ছোরা দ্রীহা ও যকৎ-দোষে ইহ! প্রয়োগ করে। মাথায় সর্দি বসিলে হয়ি- 
ভ্রার ধোয়া নাকে দিলে সর্দি পরিষ্কার হইয়া মাখাধর! আরাম হয়। 

Dr. Beadon Powel বলেন ইহা সাধারণ জ্বর ও শোখরোগ নাশক। ইছার 
শিকড়ের গুড়া ৩*-৪* গ্রেণ পরিমাণ সেবন করিলে সপ্দিকালি আরাম হয়। 

হরিত্রা পুড়াইয়া ইহার ধেঁয়া লাগাইলে বিছা-কামড়ের যস্ণ| কয়েক মিনিটের মধ্যে 
আরাম হয়। কাচা হলুদ বাটিয়া মাথায় দিলে মাথাধরা! আরাম হয়। হলুদ পোড়াইয়। 
উহার ধে'য়া নাকে দিলে হিিরিয়া রোগের fi কমিয়া যায়। 

হরিদ্রার গুড়া তৈলে মিশ্রিত করিয়া গায়ে মাথিলে চর্মরোগ নষ্ট হয়। মিহি কাপড় 
হরিঝ্রায় ছোপাইয়| চক্ষের উপর দিলে চক্ষুউঠা ও উহার আরক্ততা দূর হয়। 

পিষ্ট হরিত্রা ও বাদক পত্র গে'মৃত্রে পেষণ করিয়া! চর্শে লাগাইলে এবং গোমৃত্রের 
সহিত সেবন করিলে ২৩ দিনের মধ্যে চৰ্ম্ম রোগ ও কাউর আরাম হয়। 

জেক ধরিলে যদি অতিরিক্ত বত্তক্ষয় হয় তবে সেইস্থানে হরিজ্ার গুড়া লাগাইলে 
রক্ত বন্ধ হইয়া যায়। | 
হরিদ্র৷ দুখের সহিত সিদ্ধ বরিয়া সেই দুগ্ধ চিনির সহিত পান করিলে শৈতাজনিত 
সর্দি আরাম হয়। 

সাজ মাটির সহিত হরিদ্রা মিত করিয়া ফুলা ও বেদনাযুক্ত স্থানে লাগাইলে উচ্থা 
আরাম হুইয়া যায়। 


10588 3 £- সংক্ষিপ্ত গুণপরিচয় ২ 
কন্দ ২ স্গন্ধি, রসায়ন, উদরাখ্নাননাশক, বক্তপরিক্কারক, রোগের পুনরাক্রমণ নিবারক, 
বলকারক, আঘাত ও শিরার যন্ত্রণায় বাহা প্রয়োগে উপকারী। 
কন্দের কাথ :- সন্ধির ভীষণ যন্ত্রণায় উপকারী । 
টাটকা রস :--ক্ৰিমিনাশক, নানাপ্রকার চৰ্্মবোগে উপকারী । 


মন্তব্য £- চরক-_লেখনীয়, বুষঠয়, কওু,স্ন, ও বিষদ্ন বর্গে হরিদ্রা পাঠ করিয়াছেন। 


Fig :—Bentt-& Trim.. t. 269 ; 266০০ Hort, Mal, xi, t, 11, 
Ref :F..B. lL, vi, 214.; Roxb., Fl, i 32; B. P., ii; 1042 ;: Prain, 
H. H., ii, 285; Watt, Dic. Econ. Pr; Ind;, ii, Pt;, 2, 659. 


১১৬ 





577. Curcuma longa Linn. (হবিদ্রা) 


578. 0, zedoaria Rosc. ( শঁঠী ) 
ভাষানুসারী নাম :--শঠা--সংস্কৃত; শঠী--বাংল|; কমু, শঠী_হিন্দি; আম্বেইলাদি-- 
মহারাষ্ট্র; হছুলিঅর“সব--কর্ণাট ; কচোরা_বোগ্ে ; কৃমুরম্__তেলেগড। 
শটী শঠী পলাশশ্চ যড়গ্রন্থা সুত্রতা হথুই। 
সুগন্ধমূল| গন্ধালী শটিকা চ পলাশিকা ॥ 
স্বভদ্রা চ তৃণী দুৰ্বা গন্ধ পৃথুপলাশিকা। 
সৌম্য হিমোস্তবা গন্ধ-বধুৰনগেন্দুসন্মিত| ৷৷ 
শ্টা সতিক্তাই ম্নরসা লঘুষ রুচিপ্রদা চ জ্বরহারিণী চ। 
কফাঅকগু,ব্ৰণদোষহস্ত্ৰী বক্তাময়ধ্বংসকরী চ সোক্তা ৷৷ 
রাজনিঘণ্ট$। পিল্পল্যাদিবৰ্গঃ। 
নামপর্য্যায় £--শটী, শঠী, পলাশ, ষড়গ্ৰন্থা, ্ররতা, বধূ, স্গন্ধমূলা, গন্ধালী, শটিকা, পলাশিকা, 
স্থভদ্ৰ৷, তৃণী, দুৰ্বা, গন্ধা, পৃধূপলাশিকা, সৌম্যা, হিমোঙ্ভবা, গঙ্ধ-বধ্‌, এই আঠারটি 
নাম। 
গুণপর্যযায় £__শটা_তিক্ত, অয্নরস, লঘুপাক, উষ্ণবীধ্য, রুচিকারক এবং জরনাশক। 
কফদোষ, রক্তদোষ, কও, ও ব্রণদোষ নাশক এবং মুখরোগনাশক | 
জন্মস্থান $-_হিমালয় প্রদেশের পূর্বদিকে অরুণ্যে বহু পৰিমাণে জন্মে । ভারতে চাষ হুয়। 
চট্টগ্রামের জ্বজনে বহু জন্মে । 
১১৬১ 
১৪৬ 


বর্ণনা £--ইহার কন্দ গোলাকার ও লখ্বা। পত্র ১--২ ফুট, লম্বাকৃতি, বৃস্তদেশ সরু পুষ্পদণ্ড 
ই ফুট লদ্ব| ও ৩ ইঞ্চি বিস্তৃত। পুম্পদগ্ডের পত্র ২ই ইঞ্চি, সবুজবর্ণ ও লাল রংএর 
দাগ আছে। পুষ্প ফিকে পীতবর্ণ, বহিৰ্ব্বাস ঈষৎ শ্বেতবর্ণ ও দীতযুক্ত। পুষ্পনল 
ফিদেলাকতি। বীজকোষ ডিম্বাকৃতি ও মস্থণ। বীজ লম্বাকৃতি ও শ্বেতবর্ণ। গ্ৰীশ্ম- 
কালে ফুল ও পরে ফল হয়। 
ব্যবহাৰ্য্য অংশ $-- কন্দ । 
মূজগ্রন্থাংশের ওবধার্থে ব্যবহার £_ইহার গন্ধ কপূৃরের স্থায্ন উগ্র স্বাদ তিক্ত । ইহা 
পেট ফাপা নিবারক ও চর্শরোগে ব্যবহৃত হয়। ইহার শুষ্ক মূলের গুঁড়া বকমকাষ্ঠের 
(.Coesalpinia 58180 ], ) সহিত মিশাইয়া লাল আবির প্রস্তুত করে। বয়ুর 
ও হরিজ্ত্রা গাছের চাষ নারিকেল বাগানে হয়।' কঘুর বলকারক ইষধ প্রস্তুত 
করিবার জন্য ব্যবহৃত হয়। ইহার ফুল বর্ষার পূর্বে জন্মে ও ফল পরে হয়। 
সর্দি হইলে ইহার কাথ পিপুল, দারুচিনি ও মধু যোগে ব্যবহৃত হয় । [31:51 বলেন, 
ইহার পালে| এবং টাট.কা মূল শাস্তিকর ও মৃত্রকর। ইহা প্রদর ও গণোরিয়া 
রোগ আরাম করে এবং রক্ত পরিষ্কার করে। পত্ররস শোথ রোগে হিতকর। 
Gl০sary $-- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 
কন্দ £-- আয়,)দ্দপক, সিন্ধতাকারক, প্রশ্রাবকারক, সুগন্ধ, উত্তেজক, উদবাখাননাশক, 
কোন আঘাতজনিত বেদনায় উপকারী । 
কন্দের কাথ :--মরিচ, দারুচিনি এবং মধু সংযোগে ঠাণ্ডা লাগায় উপকালী। 
Fig নি Hort, Mal., xi,t, 7; Kirtikar & Basu, Ind. Med. 01. 6 


Ref :—F. B. ],, vi, 210 ; Roxb., Fl, Ind., i, 20; 8. P., ii, 1042 


17 
4413) 












ৰ 
নি 


578, Curcuma zedoaria 2০৪০, ( শঠী ) 


৯৯৬২ 





579. C. angustifolia Roxb. ( এরারন্ট ) 


ভাষানুসারী নাম ঃ _-এরারুট-_বাংলা ; এরারুট, টিকুর-_ইন্দি; এরারুট, কিসাঙু-_ 
তামিল; এরারুট, গন্দাল_-তেলেগু । 

জন্মন্থান ভারতের পার্বত্য প্রদেশ, পশ্চিম বিহার, দেৱানী উপত্যক!, ত্রিহট, অযোধ্যা। 
এট গাই জঙ্গলে জন্মে ও চাষ হয়। মে-জুন মাসে ফুল ও পরে ফল হয়। 

বৰ্ণন| ঃ--ছোট গুস্ম জাতীয় উদ্ভিদ, পুষ্পদণ্ড ১ ফুট । পত্র সরু, ১--১২ ফুট লম্বা। 
নিম্নশিখিত কয়েকটি গাছ হইতে ভারত'য় এরারুট প্রস্তুত হয় ও ব্যবসায়ীরা ভেজাল 
দিয়। থাকে | 
(১) C. 168০0112155 Roxb. (২০৪০, 50106, t. 102 ), এই গাছ বিহাৰে জন্মে | 
(২) 0, montana Rose (Roxb. Cor, Pl. t. 151 1, এই গাছ দাক্ষিণাত্যে, 
কঙ্কন ও উত্তর এবং দক্ষিণ সরকারে জন্মে । 
(৩) C. long: Linn. ( Bentl & Trim. 2259) হলুদ গাছ বঙ্গদেশে জন্মে । 
(8) C.’atromatica Salisb. ( Rosc. Scit £. 103) বনহরিজ্।। ইহা ভারতের 
সৰ্ব্বত্ৰ জন্মে । 
(৫) C. rubescens Roxb. ( Voight, 564) | বন্ধদেশের সৰ্ব্বৱ এবং মণিপুর 
ও টত্তর বৰ্ম্মায় দেখা যায় এবং হুগলী ও হাওড়! জেলায় সচরাচর গ্রামের নিকট জঙ্গলে 
প্রচুর পরিমাণে দেখ| যায় । 
(৬) Maranta arundinacea Linn. এই গাছ আমেরিকা-দেশীয় এবং পশ্চিম 
ভারতীয় দ্বীপপুঞ্জে জন্মে । ইহা হইতে উতকৃষ্ট এরারুট হয়। কলিকাতার নিকটবর্তঁ 
স্থানে অল্প পরিমাণে চাষ হয় । 

ব্যবহাৰ্য্য অংশ ১$--কন্দ । 

মুলগ্ৰন্থাংশের ওঁষণাৰ্থে ব্যবহার ঃ--যে সকল গাছ হইতে এরারুট প্রস্তুত হয় তাহার 
সাধারণ নাম টিকুর। এইগুপির কন্দ অতি অন্ন পরিমাণে ওঁষধে ব্যবহৃত হয়। 


Glossary :-_অংক্ষিপ্ত গুণপরিচয় $= 


কন্দ :--পুষ্টকাণক। স্বিধ্ধতাকারক। ষ্টাৰ জাতীয় পদার্থ আছে--উহা এয়াকটের 
পরিবর্তে বাবহৃত হয়। 


Fig :—Kirtikar & Basu, Ind. Med. 01. £, 934 A ; Asiat. Research, XL, t. 
5 (1810 ). 
Ref বৌ, BLL, vi, 210 ; Roxb., মা, IL. i, 31: B. P., ii, 1041, 


১১৬৩ 






579. Curcuma angustifolisRoxb. (aa) 


580, C. caesia Roxb. (কালহরিজ্র। ) 


ভাষানুমারী নাম :-__কানহরিজ্রা, নীলকি__বাংল!; কাণিহল্দি, নরকাচুর--হিন্দি; নয়- 
কাচুর_বোছে) মামুপানপু, অপাপাস্পু_তেলেণ্ড। 

জন্মস্থান $--বঙ্গদেশের বনে-জঙ্গলে দেখা যায়। 

বৰ্ণন| £--কন৷ গোলাকার ও লম্বা, অধিক মোট! নহে । পত্র ১১২ ফুট লম্বা, বিস্তার ২ 
ফুট, নিয়ভাগে- ছুক্ষ্ম লোমযুক্ত। পুষ্প ঘন নন্নিবদ্ধ ৫৬ ইঞ্চি লঙ্বা। ফুল ফিকে 
ছরিভ্াবর্ণ ও ছোট। মস্তক ২ ইঞ্চি, তিনভাগে বিভক্ত। ইহা শঠী (0. zedoria 
8086, ) গাছের মত, তবে বরংএর বিভিন্নতা আছে। এপ্রিল মাসে ইহার ফুল ও 
পরে ফল হয়। 

য্যবহাৰ্য্য অংশ :__বন্দ। 

মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ঃ--ইহ| শঠী (0, 2০০৪৪) গাছের গুণবিশিষ্ট। 
লোকে ইহা স্থানের পর গায়ে মাখিয়া থাকে! বঙ্গদেশে ইহা হরিত্রার স্তায় ব্যবহার 
বয়ে 


১১৬৪ 


31০৯5 সংক্ষিপ্ত গুণপরিচয় ১-- 
কল্দঃ__হুগন্ধি, উত্তেদক, উদরাগ্রাননাশক, শিরার বেদনায় এবং আখাতিজমিণ্ট 
বেদনায় উপকারী । | 

Fig :—Kirtikar & Basu, Ind. Med. Pl., t, 936. 

Ref :—F. 8, [,, vi, 212; Roxb., টা, ],, 1, 26138. P., ii, 1042; Prain, H. 
H., 284. 





580. Curcuma caesia Roxb. ( কালহৰিদ্ৰ৷ ) 


Genus—ZINGIBER.. Adans. 
581. Z. officinale Rosc. (আদ। ) 
ভাষানুসারী নাম ঃ--আত্ৰ'ক--সংস্কৃত; আদা--বাংল| ; আদ্রক--হিন্দি; আদ্রক+- 
পাঞ্জাব; আলে--মহারাষ্ট্র; আদু__বোসশ্বে ; অল্প, অদ্ৰকা--কৰ্ণাট; ইঞ্জি, সুকু-_ 
তামিল; হুটি, অদ্ৰকামু, অল্পং--তেলেগু ; অন্রকাম_-মালয়; আহু--গুজযাট ; 
জিজ্জিবিল্তর-_-আরব। 
আদ্র কং গুন্মমূলঞ্চ মূলজং কন্দলং বরম্‌। 


শৃর্লীবেরং মহীজঞ্চ সৈকতেষ্টমনূপজম্‌ ॥ 


১১৬৫ 


অপাকশাকং চাদ্রখ্যং রাহুচ্ছত্ৰং সুশাককম্‌ । 
শাজং ত্যাদাদ্রেশাকঞ্চ সচ্ছাকমৃ তুভুহ্বয়ম্‌ ॥ 
কট,বঃমাদ্রকং হৃদ্তং বিপাকে শীতলং লঘু । 
দীপনং কুচিদং শোফং-কফকণ্ঠাময়াপহম্‌ ৷৷ 
রাজনিঘণ্টঃ। পিক্ল্যা দিবর্গঃ। 


নামপর্য্যায় £_ মার্দক, গুন্মূল, মূলজ, কন্দল, বর, শৃঙ্গবের, মহীজ, একতেষ্ট, অন্থপজ, 

অপাকশাক, অদ্রণখ্য, রাহচ্ছত্র, স্থশীকক, শাঙ্গ', আদ্ররশাক সচ্ছাক--এই যোলটি 

নাম। 

গুণপৰ্য্যায় £-_আত্রক--কটুরস, উষ্ণৰীধ্য, হৃত, বিপাকে শীতবীধ্য, লঘু পাক। অণ্ন,াদ্দীপক, 
রুচিকারক, শোথ, কফ, ও কঠবোগ নিবারক + 

জন্মস্থান ?--সমগ্ৰভাৱতে ও বজদেশে চাষ হয়। বঙগদেশের হুগলী, হাওড়া, ২৪ পরগণা, 
বর্ধমান, বাকুড়।, বঙ্গপুর, দিনাজপুর, পাবন। প্রভৃতি স্থানে চাষ হয়। 

বর্ণনা $--গাছ ৩-৪ ফুট হয়। পত্র ১-১৩ ইঞ্চি লম্বা ও ১ইঞ্চি বিস্তৃত। পাতার অগ্রভাগ 
ক্রমশঃ সরু। পুষ্পদণ্ড ২-৩ ইঞ্চি লম্বা, ইহাতে পাত৷ নাই। পুংকেশর গাঢ বেগুনে | 
ফুল প্রায়ই হয় না এবং বীজ দেখা যায় না ( £২০৪১০::৫))| আদা শুষ্ক হইলে গুঠ 
হয়। ইহা! বহুপরিমাণে ইউরোপে রপ্তানি হয়। আদা ভাল করিয়। ধুইয়া, চট রা 
থলেতে রগ ড়াইয়! রোদে শুষ্ক করিতে হয়। 

ব্যবহার্য অংশ :--কন্দ। মাত্রা, রস ১-২ তোল! ; চূর্ণ ১-৪ আন! । 


বৈঘকে আদ্র কের ব্যবহার 


চরক £_(১) মুত্ৰমাৰ্গ হইতে রক্তআবে নাগর-_মৃত্রদ্বার হইতে রক্তপাত হইলে, কুটিত 
শুঠ ১ তোলা, দেড় পোয়। জল, আধ পোয়। গব্যদুঞ্ধের সহিত ক্কাথ কৰিয়া দুগ্ধাবশেষ 
রাখিয়া সেব্য (চি: অঃ)। (২) অর্শে শুঠ_অর্শোরোগী, চিতামূল ওঙুঠ চূর্ণ 
সমভাগে সীধু নামক মদ্যের সহিত সেবন করিবে (চিঃ ৯ অ:)। (৩) অতিসারে 
শুঠ__বাল। ও শুঠ সমভাগে লইয়া কাথ গ্রস্ততপূর্ববক সেব্য। ইহা অগ্নিবর্ধক ও 
অতিসারস্স (চি: ১৭ অঃ)। (৪) ক্ষতক্ষীণে শুঠ_ ক্ষতক্ষীণ রোগী শুঠের ক্কাথ 
প্রত্যহ সেবন করিবে। বধ সেবন কালে অন্নত্যাগ করিয়া কেবল দুগ্ধপান করিতে 
হুইবে। ইহা বলারোগ্যপ্রদ (চিঃ ১৬ অঃ)। (৫) শোথে আদা- পুরাণ গুড় ও 
আদা তুল্য ভাগে ক্রমশঃ মাত্রা বৃদ্ধি করিয়া একমাস সেবন করাইবে। ইধধ জীর্ণ 
হইলে দুগ্ধ ব| মাংসের যুষের সহিত অন্নপথ্য দিবে। ইহা শ্বাসের পক্ষেও হিতকর 
(চিঃ ১৭ অঃ) (৬) উদর রোগে আদা_আদাঁর রস ও দুগ্ধ সমভাগে সেব্য। 
ফিছ্ব দশগুণ আদার রসের সহিত তিলতৈল পাক করিয়া সেই তৈল সেবন ও অভ্যঙ্ 


১১৬৬ 


" করিবে (চিঃ ১৮ অঃ)। (৭) আমপরিপীচনার্থ শু'ঠ-গরমজলের সহিত শুঠ চূর্ণ 

পান করিলে আম পরিপাক প্রাপ্ত হয় (চি, ১৯ অঃ )। 

সুশ্ৰুত ;-(১) কর্ণণুলে আদা-তিল তৈল ও আদার রণে কিঞ্চিৎ মধু ও সৈন্ধৰ লবণ 
মিশ্রিত করিয়া ঈধছৃষণ থাকিতে বিন্দু বিন্দু করিয়| কানের ভিতর দিবে। ইহাতে 
কানের বেদনা নিবৃত্তি পাইবে (চিঃ ৫ অ:)। (২) কামলায় শুঠ_কামলাবে-গীর 
পক্ষে, পুরাণ গুড়ের সহিত শুঠ সেবন ছিতকর্‌ (উঃ ৪৪ অঃ)। (৩) গুল্মে শুঠ_ 
গুল্ম রোগীর বলাবলা বিবেচনা পূর্বক গোমৃত্রের সহিত ত্ৰিবৃৎ ও শুঃচর্ণ সেবন করাইবে 
(উ:৪ অঃ) 

চক্ৰদত্ত £--সগ্নিপাত জরে আদা__আদার রসে সৈম্ধবলবণ ও ত্রিকটু চূর্ণ মিশ্রিত করিয়া 
আক মুখে ধারণ করিবে এবং কিছুক্ষণ বাখিয়! ফেলিয়া দিয়! পুনঃ পুন: থুখু ফেলিবে। 
ইহাতে বুকের, গালার, কণ্ডের কফরাহির হইয়া লঘু জন্মিবে (জর--চিঃ)। 
(২) অতিসারে আদা--উত্বানভাবেস্থিত রোগীর নাভীর চারিদিকে পিষ্ট আমলকীর 
আলবাল প্ৰস্তুত করিয়।, মধ্যস্থলে আদার রসে পূর্ণ করিবে, ইহা অতিসাবের পক্ষে 
হিতকর (অতিপার চিঃ)। (৩) গ্রহণীতে শুঠ--ঙগুষ্ঠী কন্ধের সহিত গবাত্বত পাক 
কৰিয়া উপযুক্ত মাত্রায় সেব্য । ইহ বায়ুর অন্থলোমক এবং গ্ৰহণী বিশেষে প্রযোজ্য 
( গ্ৰহণী চিঃ)। (৪) ক্ষুধাবৃদ্ধি জন্য আদা--মধ্যাহনের আহারের অবাবহিত পূর্বের 
সৈন্ধব লবণ সহ 91৫ টুকৃর। আদা চিবাইয়া, ভোজনে প্রবৃত্ত হইলে, বেশ অগ্নিবৃদ্ধি করে 
( অগ্নিমান্দা চিঃ)। (৫) কাঁসে আদ|__আদার রস মধুর সহিত সেবন করিলে, 
নৃতন সন্ধি এবং শ্বাসকাসের উপশম হয় (কাস চি:)। (৬ উরস্তস্তে শুঠী-_উরুত্সত 
রোগী গোমুত্র বা দশমূলের কাথের সহিত শুষ্ঠীচুৰ্ণ পান করিবে ( উক্লস্তম্ভ চিঃ )। (৭) 
আমবাতে শুঠ__আমবাতরোগী কাজির সহিত শুঠচর্ণ পান করিবে ( আমবাত চিঃ ) 
(৮) হৃদরোগে শু'ঠ--শুঠের কাথ গরম গরম পান করিল অগ্রিবদ্ধিত হয়। ইহা 
হৃদরোগ ও কাসাদির পক্ষেও হিতকর ( হৃষ্ৰোগ চিঃ)। ৯) শিরোৌরোগে শত 
শুটাচুর্ণ গব্যদুগ্ধের সহিত মিশ্রিত পূৰ্ব্বক নস্ত করিলে তীব্র শিবৌবেদন1 প্রশমিত হয় 
(শিরোরোগ চিঃ )। 

শালধর £--(১) আমাতিসারে পেটের ব্যথায় শুঠ_শুষ্ঠীচূণে কিঞ্চিত গৰ৷স্বত মাখাইয়া 
এরওপত্র বেষ্টনপূর্ববক মাটির প্রলেপ দিয়া মৃদু অগ্নিতে পুটপাক করিবে। এই চূৰ্ণ প্রাঃ 
কালে চিনির সহিত সেবন করিলে আমাঁতিসাবরের বেদনা নিবৃত্তি পায় (দ্বিঃ খং ১ অং)। 
(২) আমবাতে গুঠীপূটপাক--শুঠীচুৰ্ণ এবগুমূলের বসে সিক্ত করিয়। পিণ্ডাকার 
করিবে । এই পিণ্ড এরও পত্রদ্বারা আবৃত করিয়া পুটপাক করিবে। ইহার বস 
মধুর সহিত পান করিলে প্রবল আমবাত জয় করা যায়। (৩) বৃষণবাতে 
আর্রক_ আদার রস মধুর সহিত পান করিলে বৃষণবাত বিনাশ পায় ( দ্বি: খঃ ১ অঃ )। 


ভাবপ্রকাশ ৮-(১) বিষমজরে শুঠী--পীতপুষ্প বেড়েলার মূলের ছাল ও শুষ্ঠী সমভাগে 


৯১৬৭ 


লইয়া কাথ করিবে । হা৩ দিন এই ধাথ পান করিলে লীতকম্পদাহসমদ্থিত বিষমজর 
বিনষ্ট হয় (মঃ খঃ ১ ভাঃ)। (২) বমন ও বিসূচীকায় শুঠ-_বেলগুঠ ও শুষ্ঠীর 
কাথ পান করিলে বমন ও বিশ্চীকা প্রশমিত হয় (মঃ খ: ২ ভাঃ)। (৩) খেজুর ও 
পানিফল তক্ষণজতজীর্ণে শঠ- খেজুর ও পানিফলের অতিভোজন জন্য জাতঅজীণে 
গু'ঠ সেবন করিবে ( মঃ খঃ ২য় ভাঃ )। (৪) হিক্কীয় শ'ঠ-_-সঙ্জিকাক্ষার দ্বারা ক্ষীর- 
পর্িভাষান্গসারে প্রস্তুত শুঠীর কাথ হিক্কানাশক । (৫) গুন্মো আদা-_সঙ্জিকাক্ষার 
ও আদ! সমভাগে গুল্পরোগে সেব্য ( মাঃ খঃ ৩ ভাঃ ) (৬) শীতপিত্তে আদা_-শীতত্তি 
রোগে পুরান গুড়ের সহিত আদার রূদ সেব্য। 


মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £_নিঘণ্ট,কারের মতে আর্রক ঝাল, হজমিকারক ও 
কোঠবন্ধ নিবীরক | ইহা! হাঁপানি, বমন, ঈর্দি, পেট বেদনা, বুক ধড়ফড়ানি, শোথ এবং 
অর্শরোগে হিতকর। 


বাতরোগে আদার সহিত মাখন মিশাইয়া সেবন করিলে বাত আরাম হয়। টাটকা 
আদার রম এবং হবিপ্রার রস মধুর সহিত সেবন করিলে সঙ্গি ও হাপানি আরাম 
হয়। এবং ইহার সহিত লেবুর রস মিশাইয়! খাইলে অজর্ণ আরাম হয়। শুষ্ক আদা 
বাটিয়। গম জলের সহিত কপালে লাগাইলে মাথাধর1 আরাম হয়। আদার রস 
অল্প মধু ও ময়ুরের পালক পোড়। ছাইএর সহিত সেবন করিলে অতিশয় বমন একেৰায়ে 
আরাম হয়। 


আদার- বিষ নাশ করিবার শক্তি আছে। অতএব বিষ পান কাঁহ্বলে আদার রসে 
উপকার হয়। আদা ও লবণ খাইবার পূৰ্ব্বে খাইলে পেট ফাপা আরাম হয়। ইহ! জিহ্বা 
ও গলার শোধন করে এবং ক্ষুধাবৃদ্ধি করে । 

এলাচ ১ ভাগ, দারুচিনি ২ ভাগ, নাগকেশর ফুল ৩ ভাগ, গোলমরিচ ৪ ভাগ, শুষ্ক আদ! 
৬ ভাগ, এইগুলি গুড়া করিয়া ইহাদের ওজনের সমান চিনি মিশ্রিত করিয়া যে 
বধ প্রস্তুত হয় উহাকে সমশর্করাচূর্ণ বলে। ইহা সেবন করিলে অজীৰ্ণ, ক্ষুধানাশ ও 
অশরোগ আরাম হয়। মাত্রা ১ ড্রাম। 

সঠ, রসুন ও মধু একত্রে পান করিলে শ্বাসকাস আরাম হয় ( R.N. Khorry, ii, 
6017) 

পুনৰ্ণবা, গুলঞ্চ, দেবদারু, হরীতকী ও শু'ঠের ক্কাথ গোমূত্ৰ ও গুগ্‌ গুল সহ পান করিলে 
শোখ, উদররোগ প্রশমিত হয়। পুনর্ণবা, দীরুহরিদ্রা শুঠ, হরীতকী, গুলঞ্চ, চিতা, 
বামনহাটী ও দেবদারুর কাথ পান করিলে হস্ত, পদ, উদর ও মুখশোথ প্রশমিত হয়। 
কাঞ্চন ছালের ক্কাথ শুঠ চূর্ণের সহিত পান করিলে গণ্ডমালা নষ্ট হয় এবং বরণ ছালেয় 
ক্কাথ পান করিলেও গণ্ডমাল! নষ্ট হয়। 


১১৬৮ 


Gly £_সংক্ষিপ্ত গুণপরিচর ১. 
কন্দ ₹_উদরাখাননাশক, সুগন্ধি মসলা, অগ্রিমান্দ্য ও পেট ফাপার জন্য পেন্টের হনণায়, 
উপকারী। 


Fig.—Bentl & Trim., t. 270 ; Woodville, t. 250 ; Rheede, Hort, Mal., xi, 
t. 21 } Kirtikar & Basu, Ind. Med, 01১ t. 944. 


Ret.—F. B. L, vi, 246 ; Roxb., ঢা, [,, i. 47 ; 8. P., 11, 1045 ; Dymock, iii, 
420 ; Watt, Dic, Econ. Pro. Ind., vi, Pt. 2,358. 





+ Zingiber officinale Rosc. (আদা ) 


582. Z. zerumbet Smith. (মহাবরী বচ ) 


ভাষানুসারী নাম :_কুলন, স্থূলগ্ৰন্থি--সংস্কৃত; মহাবরী বচ--বাংল| ; নারকচুর, মহাবরী 
বচ-হিন্দি; নরকাচুর-_পাঞ্ধাব। সন্তাপ, স্থপুঁ_তেলেগু; কাল শুঠি__কাণপুর ; 
কটিঞি__মালয় ; কথু-ইনসিকুয়া--মালাবার । 
কুলঞ্জে। গন্ধমূলম্চ তীক্ষুমূলঃ কুলগুনঃ। 


কুলঞ্জঃ কটুতিক্তোফেো| দীপনো! মুখদোষনুৎ ॥ 
রাজনিঘণ্টঃ। পিগল্যাদিবগঠি। 


১১৬৯ 
১৪৭ 


সুগন্ধাপু;গ্রগন্ধ৷ চ বিশেষাৎ কঞ্চকাসনুৎ ৷ 
সুস্বরস্বকরী ক্লচ্য। হৃৎকণ্ঠমুখশোধিনী ॥ 
স্কুলগ্ৰন্থি সুগন্ধা স্তাৎ ততো হীনগুণ! স্থৃতা 
ভাবপ্রকাশ £। হরিতক্যাদিবর্গ £। 


নামপৰ্য্যায় £ কুলঞ, গছমূল, তীক্ষমূল, কুপজন-_ এইগুলি এক প্রকারের নাম। সুগন্ধ, 
উগ্রগন্ধা আর এক প্রকারের নাম এবং সুলগ্রান্থ অন্ত একগ্রকারের নাম । 

গুণপৰ্য্যায় £-- বুক বটুত্ভ্িয়স, উফবীধ্য, আগ, ঙ্গীপক এবং মুখরোগনাশক | ম্ুগন্ধা_ 
কফ ও কাসদোধ নাশে, ইহার বিশেষ শক্তি আছে, কণ্ঁহুরের উৎকধকারক, রুচিকারক, 
হৃদয়, কণ্ঠ এবং মৃখরোগ নাশক । স্মুলগ্রন্থি- সুগন্ধা ও 'হীনগুণসম্পন্ন’। 

জন্মস্থান 2--আদিম বাসস্থান--দক্ষিণ-পূৰ্ব এশিয়া ; হুগলী, হাওড়া প্রভৃতি জেলায় স্থানে স্থানে 
চাষ হয় এবং গ্রাম্য জঙ্গলের ধারে আপন! আপনি জন্মে । 

বর্ণনা :---ওধধি-জাতীয় উদ্ভিদ । কন্দ অতিশয় বৃহৎ। হরিদ্রার মত, অন্্যস্তর ভাগ ফিকে 
পীতবর্ণ ও শক্ত । পত্রময় কাও, ৩-৪ ফুট উচ্চ, গোলাকার, সু্মলো মুক্ত ও বর্ধজীবী। 
পত্র ১০-১২ ইঞ্চি লঙ্কা, ২-৩ ইঞ্চি বিস্তৃত, অগ্রভাগ ক্রমশঃ সরু। পুষ্পদণ্ড ৩-৪ ইঞ্চি 
লম্বা ও ১২ ইঞ্চি মোটা। লম্বা খাপের মধ্যে থাকে। ফুল ফিকে, উহার অগ্রন্থাগ 
একটু অধিক ক্ষরণ, পুষ্পনল ১৪ ইঞ্চি। ফল ১ ইঞ্চি, ল্বাকৃতি। বীজ উ ইঞ্চি লা, 
কৃষ্ণবৰ্ণ। বর্ষার শেষে ফুল ও পরে ফল হয়। 
বচ প্রধানত: দুই প্রকার--মহাবযী,বচ এবং শ্বেত বচ ব| ঘোড়া বচ। বাংলায় মহাবরী 
বচকে অরুণ বচ বা রচা বচ বলে। ভাবপ্রকাশে যে স্থগন্ধ বচের উল্লেখ আছে উচ! 
মহাবরী বচকেই বুঝায়। আধ এক প্রকার বচ আছে উহাকে পশ্চিমদেশীয় লোকে 
কুলঞন বলে। ইহাকে বাংলায় মহাবরী বচ বলে। মোটামুটি মহাবরী বচ, সুগন্ধ 
বচ ও কুলঞ্জন প্রায় একই জিনিষ । এই বচ অতিশয় উগ্রগন্ধ বিশিষ্ট, আদা অপেক্ষা 
একটু তিক্ত । ইহার কন্দ আদার ন্যায় ব্যবহৃত হয়। 

ব্যবহাৰ্য্য অংশ £--কদাচূৰ্ণ। মাত্ৰ৷ ৪-৮ আনা। কাণ্ড এক আনা । 


বৈদ্ধকে বচের ব্যবহার ৷ 


চরক £- শু্কার্ণে বচ-_অর্শোরোগীর গুহার তিলতৈল মাখাইয়। বচ ও শুল্ফার টযদুষ্ণ 
স্ষেহান্ছিত, পিওছ্বারা স্বেদ স্তিবে (চিঃ > অ:)। (২) অতিসারে বচ-_অতিদারীকে 
অতিবিষ| ও বচের ক্কাথ পান করাইবে ( স্মি: ২০ চ:)। (৩) অপম্মারে বচ-- 
অপন্মারীকে বচচূর্ণ মধুষোগে সেবন করাইবে ( চিঃ ১৬ অ:)। 

সুশ্রচত ১:১) মেধাৰুলভাৰ্থ গুক্লচ--হৃতদোষ রদায়নকামী ব্যক্তি, গৃহপ্রবেশ পূর্বক 
(ইস! ছুটাপ্রাবেশিক খবসায়ন ; রসায়ন ছুই প্রকার--কুটিপ্ৰাৰেশিক ও বাতাতপিক ) 


১৯৭৩ 


হোম করিয়া, শ্বেতবচের আমলকী প্রমাণ পিণ্ড ব্ৰাহ্মী স্বতের সহিত মিশ্রিত কৃরিয়া পান 
করিবে । খষধ জীর্ণ হইলে, গব্যস্বত ও দুগ্ধ সহ অন্নভোজন করিবে। এই প্রকার 
বার দিন সেব্য। অতঃপর শ্রোত্রের এমন অপূৰ্ব্ব শক্তি জন্মে, যে দুইবার মাত্ৰ আবৃত্তি 
করিলেই শাস্ত্ৰ ধারণ করিতে পারে। এইরূপ ৪৮ দিন সেবন করিলে গরুড়ের ন্যায় 
তীক্ষ্ম দৃষ্টি ও শতবর্ষ আযু লাভ করা যায় (চি: ২৮ অ:)। (২) নৈগনেয় গ্রহপ্রতিষেধার্থ 
বচ- নৈগমমেয় গ্রহের আক্রমণ হইতে শিশুকে রক্ষ। করিবার জন্য বচ ধারণ কয়াইবে 
(উঃ ৩৬ অ:)। 


বাগ ভট £_বাতজ আরোচকে বচ--বাতজ আরোচক রোগীকে বচের ক্কাথ সেবন 
করাইবে। ইহাতে বমনগারা ব্যাধি নিবৃত্তি পাইবে (চিঃ ৫ অ:)। 


চত্রদত্ত £--(১) উন্মাদে বচ-বচের রস, কুড়চূৰ্ণ ও মধু সহযোগে সেবন করিলে উন্মাদ 
প্রশমিত হয়: উন্মাদ চিঃ)। (২) অপন্মারে বঠ--দগ্ধান্ন সেবন পূৰ্ব্বক, মধু সহ 
বচের চূৰ্ণ দেবন করিলে, অপন্মার জয় করা যায় ( অসস্সার চিঃ )। (৩) ৰৃদ্ধিয়োগে বচ 
ও সর্ষের প্রলেপ বৃদ্ধিনাশক (বৃদ্ধি চিঃ ) । 


ভাবপ্রকাশ £-মৃতকোধজ উদাবৰ্ত্তে বচ--কীচ| দুধ ও শীতল জল সমভাগে একত্র মিশ্রিত 
করিয়া, উহাতে কিঞ্চিৎ বচের চূর্ণ প্রক্ষেস দিয়। পান করিলে, মৃ্জরোধদ উদাবর্ত প্রশমিত 
হয় ( উদদাবর্ত চিঃ)। 


বঙ্গলেন :--(১) আমাজীর্ণে বচ--আমাজীর্ণে লবণ জলের সহিত বচের চূর্ণ মিশ্রিত 
করিয়া পান করিবে। এতদ্বারা বমন হইয়া আমাজীণ প্রশমিত হয় ( অজীৰ্ণ চি:)। 


(২) কফজ ভ্বদূরৌগে বচ--কফজ হৃদরোগে, বচ ও নিমছালের ক্কাথ পান পূৰ্ব্বক বমন 
করিবে । 


(৩) চৰ্ম্মদলে শ্বেত বচ--শ্বেতবচের প্রলেপ চর্শদল নাশক ( কুষ্ঠ চিঃ )। 
(৪) শিশুর কক্ষুবিচচ্চিকাদি রোগে বচ--বচ, কুড়, এবং বিড়ঙের ঈদুফ কাথে 
শিশুকে অবগাহন করাইলে শিশুর কচ্ছুবিচচ্চিকাদি বিনাশ পায় ( বালবোগ চি: )। 


হারীত £__সুখরোগে বচ--মুখে দিবারাত্র বচের টুকরা রাখিলে, মুখরোগ নিবৃত্ত পায় 
(চিঃ ৪, ৫ অঃ) 


মূজগ্রন্থাংশের ও বধার্থে ব্যবহার ঃ--ইহ৷ সন্ধি ও হাপানীর পক্ষে ছিতকর। বচ অন্পমাত্ৰায় 
পাচন, তিন চবি আন। মাত্ৰায় বমন কারক। অলীর্ণের সহিত পেট ধাৰ থাকিলে 


১১৭১ 


হ্চচুণ সেবন অতিশয় হিতকর। & আনা মাত্রায় বচচুর্ণ শিশুর পেট কামড়ানি আরাম 
করে। ঘুঁংড়ি কাসিতে বচচুর্ণ মুখে রাখিলে কাসিব উপকার হুয়। 

শিশুর পেট-ফাপা ও অঙ্গীৰ্ণ থাকিলে উহার নাভিতে বচের প্রলেপ দিলে উপকার 
হয় ( Watt ) | | 


Glory : সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 
কন্দ ;_ আদার ন্যায় গুণবিশিষ্ট। 


মন্তব্য £__চরক- লেখনীয়, অর্শোগ্ন, শীতপ্রশমন ও সংজ্ঞাস্থাপন বর্গে বচ পাঠ করিয়াছেন, 
বমনোপযোগী দ্রব্যবর্গে ( বিঃ ৮ অঃ) বচের উল্লেখ করেন নাই। স্মুশ্রুত উর্দভাগহর 
বর্গে (সুঃ ৩৯ অঃ ) বচ পাঠ করিয়াছেন। 


Fig :—Kirtikar & Basu, Ind. Med. PI. €, 945. 


Ref :—F. 8.],, vis 247; Roxb F. ], i.48; 8. 2, ii, 1045, Prain, 
চু], H., 285 


J 


প্‌ 





১১৭২ 


583 2, casumunar Roxb. ( বনআদা) 
ভাষানুসারী নাম :--বন-আঞ্ৰ'ক--সংস্কৃত। বন-আদাঁবাংলা; বন-আদা-হিন্দি; 
গেউ, নিসান__মহা রাষ্ট্র; কুরাপাস্থপু, কারাল্লামু_তেলেগু ; কছুন্ত্তি_কাণপুর ; 
বোনোদা-_উড়িস্তা। 
পেজৰ্বনাদ্ৰ'ক| প্রোক্ত। বনজাহৰ়ণ্যজাদ্ৰ'ক| । 
পেজস্ত কটুকাহয়। চ কুচিকৃত্বল্যদীপনী ৷৷ 
চা রাজনিঘণ্ট,। মূলকাদিবগঃ ৷ 
নামপৰ্য্যায় :--পেজ, বনাদ্ৰ'ক, বনজা, অরণ্য জাদ্ৰ'কা|--এইগুলি নাম। 
গুণপর্ধ্যায় £-পেজ-_কটু অগ্নরস | রুচিকারক, বলকারক ও অগ্ননুদ্দীপক। 


জন্মস্থান £--বঙ্গডনেশের জঙ্গলের ধারে আপনা আপনি জন্মে এবং চাষ হয়। দাক্ষিণাত্যের 
কঙ্কন প্রভৃতি স্থানে জন্মে । 


বর্ণনাঃ ইনবি-দা তী-গুস্ম । কন্দ শক্ত, পত্রময়, ৪-৬ ফুট উচ্চ, বহু বর্ধজীবী । পত্র ১২-১৮ 
ইঞ্চি লব, ২-৩ ইঞ্চি বিস্তৃত। পুষ্পদণ্ড ৪-৬ ইঞ্চি লম্বা, উহার পত্র ডিম্বাকৃতি, উন্মল 
লালবর্ণ, কিম্বা সবুজের আভাযুক্ত নীলবর্ণ। ফুলের পাপড়ি ঈধৎ শ্বেতবর্ণ। উহার 
উপরিভাগ পীতের আভাযুক্ত শ্বেতবর্ণ। পুংকেণর পীতের আভাযুক্ত শ্বেতবর্ণ। বীজ 
ছোট ও গোলাকার । বর্ধাকালে ফুল ও পরে ফল হয়। 


ব্যবস্াৰ্য্য অংশ $-_কন্দ ৷ 


মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £_ইহার গুণ আদার ভুল্য। ইহা পেট-ফাপ। নিবারক, 
উত্তেজক, উদরাময় নিবারক। ইহা ওষধের দোকানে CasumUnNAr নামে বিক্রীত 
হয় ( Pereira Met, Med., ii, Pt. এ, 236) | মালাবার দেশে Kattu manual 
পীত আদাকে বলিয়া থাকে । 


Glossary :_সংক্ষিপ্ত গুণপরিচয় :-_ 
কন্দ :£_আদার হ্যায় গুণসম্পন্ন । 


Fig :—Roxb., Asiat. Research., ii, t. 7; Bot. Mag, t, 1426. 


Ref :—F. B. I, vi. 248; Roxb., F. [. 49; B. P., iis 1045; Prain, 
H. H., 285, 


১১৭৩ 





583. Zingiber casumunar Roxb. ( বনআদ। ) 


Genus—COSTUS Linn. 
584 C. speciosa Smith. (কেউ ) 
ভাষানুসারী নাম :--কেমুক!, কেবুকা-_সংস্কৃত ; কেউ--বাংল। ; কেউ--হিন্দি; কুরাভাস__ 
তামিল; চেঙ্গল্ভাকোষ্ঠু-_-তেলেণ্ড ; ছে্ল্ভাকোষ্ট,_কাণপুর ; ওসগ, তেবন্নাকাচিক| 
_্সাওতাল ; পেংব,_মালাবার । 
জন্মস্থান £__বজদেশের গ্রাম্য জঙ্গলের ধারে ও পতিত জমিতে দেখা যায় । 


বৰ্ণন! 2__বর্ষজীবী বা বহু বরষজীবু উদ্ভিদ্‌। শিকড় আলুর মত। পত্রময় কাও ৬-৯ ফুট 
উচ্চ, শক্ত । পত্র ২১ ফুট। অগ্রভাগ সরু, নীচের দিকে পশমের মত লোমে 
আবৃত। পুষ্প মঞ্জরী ভিস্বাকৃতি, উজ্বল লালবর্ণ, ১- ১২ ইঞ্চি লম্বা । বহিৰ্ব্বাস ১ ইঞ্চি, 
পাপড়ি শ্বেতবৰ্ণ ও লঙ্বা। পুংকেশর ১২-২ ইঞ্চি লন্বা। বাঁজাধার ১ইঞ্চ, গোলাকার 
ও লাজবর্ণ। বর্ষার শেষ ভাগে ফুগ ও পরে ফল হয়। 

ব্যব্ছার্য্য অংশ :--শিকড়। 


১১৭৪ 


মূল গ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ££ 27515 বলেন, জামেকা দেশে ইহার শিকড় 
আদায় হ্যায় ব্যবহৃত হয় ( Met, Med, Ind., ii, 167) | 
ইহা কামোত্তেজক ও রসায়ন ( Cal. Exhib. Catalogue) | 
ইহার শিকড় G৭[a6৭ এর তুল্য। কিন্তু ইহার উত্তেজক গুণ ও সৌগন্ধ নাই। 
ইহা! আদার পরিবর্তে ব্যবহৃত হয়। 
শিকড় পরিপাক-কারক, উগ্র, তিক্ত এবং সদ্দিজনিত স্বর, চর্মরোগে ব্যবহৃত হয় 
(0.0. Dutt) | 
ইহার ক্রিমি নাশ করিবার শক্তি আছে ( Atkinson) | 
সওতালেরা ইহার শিকড় অনেক উষধে ব্যবহার করে (Rev. A. Camptell) 


Glossary :_ সংক্ষিপ্ত গুণপরিচয় :_ 
মুল &--তিক্ত, সঙ্কোচক, বিরেচন, রসায়ন, ক্রিমিনাশক । সর্প দংশনে উপকারী । 


Fig: ১৬৩০%০]০, Hort. Mal.,xi.,t. 8; Lam., []],; 1, 6 3. 
Ref 1-4], B. ],, vi 249i, Roxzb., ঢ,], 1}, 50; 8, P.,ii, 1050; Prain, 
H. H., 285 





তন 





584, Costus speciosa Smith. ( কেউ ) 


১১৭৫ 


Genus— AMOMUM. Linn. 
585. A. subulatum Roxb. (বড় এলাচ) 


নারি নাম ঃ--স্থূলৈল|--সংস্কৃত। বড়এলাচ--বাংল|; পূরবী, ইলংচী--হিন্দি; 
এলদৌড়ি এলচী- মহারাষ্ট্র ; এলম্‌, পোৱিয়ায়িলাম--তামিল ; পেজুএপাকুলু, যবড়ুলাধ্তি 
এলুকচেট,__তেলেণ্ড ৷ 
স্থ.লৈল৷ বৃহদেলা ত্রিপুটা ত্ৰিদিবোস্তব| চ ভ্ৰৈল। ৷ 
সুরতিত্বক্‌ চ মহলা পৃথ্ণী কণা কুমারিক| চৈন্ত্রী ॥ 
কায়ন্থা গোপুটা কান্তা ম্বভাচী গ্ভসপ্তবা। 
ইদ্রাণী দিব্যগন্ধ৷ চ বিজ্েয়াহষ্টাদশাহয়া ৷৷ ্‌ 
এলাঘয়ং শীতলতিক্তমুক্তং সুগন্ধি পিত্তার্তিকফাপহারি ৷৷ 
করোতি হৃদ্ৰোগমলাৰ্ত্তিবস্তিশুলগ্নঃ চ স্থবির! গুণাঢ্যা। 
রাজনিঘণ্টঃ। পিগল্যাদিবর্গ | 
নামপৰ্য্যায় £_স্থলৈলা বৃহদেল৷, ভ্রিদিবোস্তবা, ভদ্ৰৈলা, সুরভিত্বক, মহৈলা, পৃথী, কন্তা, 
কুমারিকা, চৈন্জ্রী, কায়ন্ব| গোপুটা, কান্তা, দ্বতাচী, গর্ভসস্ভবা, ইন্দ্ৰানী, দিব্যগন্ধ'_এই 
আঠারটা নাম। 
গুণপর্য্যায় £-- উভয় এলাচী শীতবীর্ধা, তিক্তরস, সুগন্ধি, পিত্তদোষ, এবং কফদোষ নাশক, 
হদ্রোগ, মলদোষ, ও বন্তিরৌগ ও শৃলনাশক | বড়এলাচ অধিক গুণসম্পন্ন। ! 
জন্মস্থান £--হিমালয় পর্বতের পূর্বদিকস্থ প্রদেশে, সাধারণত; নেপালে দেখা যায় । 
বর্গনা £_এই গাছের মূল বহুদিন থাকে। পত্রময় কাণ্ড ৩-৪ ফুট | পত্র ১-২ফু্টিলম্বা, ৩-৪ 
ইঞ্চি বিস্তৃত, সবুজবর্ণ, সুন্ম 'লোমযুক্ত। পুষ্পদণ্ড ঘন-সন্নিবিষ্ট, বৃত্ত অতিশয় ক্ষুদ্ৰ । 
মঞ্জরীপত্র লাল ধূসরবর্ণ। ফুলের বহির্বাস এবং পুষ্পনল ১ ইঞ্চি। ফুল পীতাভ 
শ্বেতবৰ্ণ। ফল ১ ইঞ্চি লম্বা, গোলাকৃতি, লাল ধূসরবর্ণ। গাছের পাতার কোন 
সুগন্ধ নাই। গাছ দেখিতে অনেকট। আদা ও হরিত্রায় ন্যায়। বর্ষার প্রারম্ভে ফুল হয় 
ও শরৎকাঁলে ফল পাকে । 
ব্যবহার্য অংশ.১--ফল। 
মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £--এলাচ পেটের দোষ নিবারক । ইহা কলেরারেখগে 
পাকস্থলীর উত্তেজন৷ কমাইয়| দেয়। এলাচের কাখ মুখ ও দাতের গোড়ার রোগে 
ধৌতিকাধ্যে ব্যবহৃত হয়| এলাচের পিতনিঃসরণ করিবার ক্ষমত। আছে, এজন্য 
ইহা পাকস্থলীর যে কোন প্রকার অন্ুখে ব্যবহৃত হয়। এলাচের ১* গ্রেণ গুঁড়া যকৃৎ 
বিকৃতি বোগে ছিতকর | 50. 1181. H. D. 0০08৮ সাহেব বলেন যে, ৩* গ্রেণ 
পরিমাণ এগাচের গুঁড়া কুইনাইনের সহিত দিয়া গ্ামুশ্লকোগে বিশেষ উপকার 
পাওয়| যায়। এলাচচুর্ণ ম্যালেরিয়া রোগে বিশেষ ছিতকর । 


১১৭৬ 


01095%:5 :- সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 


বীজ :_অগ়দ্দীপক । গণোরিয়া, নিউরালজিয়ায় উপকারী । কামোদ্দীপক, কাক্‌ড়া 
বিছার দংশনে এবং সর্প বিষের প্রতিষেধক । 


বীজের তৈল :--হগন্ধি, উত্তেজক, আগ দ্দীপক। চোখের ফুলায় ব্যবহারে উপকার হয়। 


Fig—Roxb. Cor. PI. t. 277 ; Kirtikar & Basu, Ind. Med. Pl., €, 942. 
Ref: FB, L, vi. 240 ; Roxb, F.I.,i, 44; Dymock iii, 436. 





৷," ২৯ 


585, Amomum subulatum Roxb. (বড় এলাচ ) 


586. A. aromaticum Roxb. (সোর্জ এলাচ) 
গাষান্গুসারী নাম ঃ--সোৱঙ্গ-এলাচ--বাংলা ; মোরঙ্গ-এলাচি_-হিন্দি; ভেলডোডি-- 
মহারাষ্ট্র; বেলদোদ--মালাবার । 
জন্মস্থান £_ উত্তরবঙ্গ, নেপাল, পূৰ্ব্ব-হিমালত্ন, সিকিম, খাসিয়া পাহাড় ও শ্রীহট্ট। 


বর্ণন! $--ইহার মূল বহুদিন থাকে । পত্রময় কাণ্ড ৩-৪ ফুট। পত্র ২১২ ইঞ্চি বিস্তৃত এবং 
২-৪ ইঞ্চি লম্বা , উভয় দিকে সুক্ম লোম আছে। পুষ্পদণ্ড ক্ষুত্র, গোলাকার, বৃদ্ত 


১১৭৭ 
১৪৮ 


ছোট। পুষ্পনল ১ ইঞ্চি লম্বা, শ্বেতবর্ণ, ইহাতে ধূসর বর্ণ দাগ আছে, উপরিভাগ ফিকে 
পীত্তবর্ণ। বীজাধার ১ ইঞ্চি, লঙ্বারৃতি, বীজ ছোট ছোট হয়। বর্ষার পরে ফুল ও 
শীতকালে ফল হয়। 
ব্যবহার্য অংশ :--ফল। 
মূলগ্রচ্ছাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £_ইহার বীজ ও তৈল বড় এলাচের ন্যায় ব্যবহৃত হয়। 
01088215 :- সংক্ষিপ্ত গুণপরিচয় £--- 
বীজের ভৈল £--বড় এলাচেয় তৈলের স্যার গুণবিশিষ্ট। 


Fig 0২080. 5০16 Pl, 6109 3 Kirtikar & Basu, Ind. Med. Pl, t. 943. 
Ref :—F.B.L, vi, 241 ; Rozb., চান], i, 45; BP., ii, 1043. 





586. Amomum aromaticum Roxb. (সোরঙ্গ এলাচ ) 


Genus—ELETTARIA Maton. 
587. ছু. ০8108550500 Maton. ( ছোট এলাচ) 


চাষানুসারী নাম $--এলা, সুদ্বৈলা--সংস্কত £ ছোট এলাচ--বাংল! ; ছোটী এলাচি- 
হিদ্দি; ইল্লাই__তামিল ; ইল্লাই, একসকয়, চিন্নয়ালকুলু-_তেলেগ্ড । 


১১৭৮ 


এলা বহুলগন্ধৈক্জী দ্রাবিড়ী নিদকুটিপ্তটিঃ ৷ 

কপোতবর্ণী গৌরালী বাল! বলবতী হিম! ৷৷ 

চন্দ্ৰিক৷ চোপকুঞ্চী চ সূক্ম্ম৷ সাগরগামিনী ৷ 

গর্ডারিগর্ধফলিক। কায়ন্থাইষ্টাদশাহৱয়| ৷৷ 

এলাদ্বয়ং শীতল্তিক্তমুক্তং সুগন্ধি পিত্তান্তিকফাপহারি। 

করোতি হৃদ্রোগমলার্ত্তিবস্তি-শুলপ্মত্র স্থবির! গুণাঢ্যা ॥ 
রাজনিঘণ্টঃ। পিঙ্সল্যা দিবগঃ। 


নামপর্যযায় :--এল|, বহুলগন্ধা, ইস্ত্রী, ভ্রাবিড়ী, নিফুটি, ত্রুটি, কপোতবপর্ণ, গৌরাঙ্গী, বালা, 
বলবতী, হিম, চন্দ্রিকা, উপকুঞ্ধী, সুক্ষ্ম, সাগরগামিনী, গর্তারি, গম্ধফলিকা, কায়স্থাঁ_ 
এই আঠারোটি নাম। 


গুণপর্ধ্যায় ছুই প্রকার এগাচই--শীতবীধ্য, তিক্তরস, সুগন্ধি, পিত্তদোষ এবং কফদোধ 
নাশক। হদ্রোগ, মলদৌষ, বন্তিদোষ ও শূল নাশক। ইহাদের মধ্যে বড় এলাচ 
- অধিক গুণ সম্পন্ন। 


,জন্মস্থ(ল £--পশ্চিম ও দক্ষিণ ভারতবর্ষ, ত্রিবাস্কুর, কঙ্কণ, মালাবার উপকূল, মাদ্ৰাজ, কুর্গ ও 
মহীশূর প্রভৃতি স্থানে চাষ হয়। 


বর্ণন| £-_বর্ষজীবী বা বহ্বর্ষজীবী উদ্ভিদ । কন্দ পত্রময়, ৬-৯ ইঞ্চি লম্বা হয়। পত্ৰ ১-২ ফুট 
লম্বা, ৩ ইঞ্চি বিস্তৃত, নিয়ে কোমল লোমযুক্ত । ফুলের বহিৰ্ব্বাস ২ ইঞ্চি, পুষ্পনল ছোট 
ও প্রসারিত। পুষ্পদণ্ড লম্বা, প্রত্যেক দণ্ডে অনেকগুলি এলাচ জন্মে । পত্রের অভ্রভাগ 
অতিশয় লম্বা । বীজকোষ প্রায় গোলাকার, একটু লম্বাকৃতি। ইহাতে লঙ্কা লম্বা অনেক 
শিরা আছে। এলাচের বীজকোষ বা ছোট এলাচ সকলেই দেখিয়াছেন, অতএব ইহার 
অধিক বর্ণনার আবশ্যক নাই। বীজ উগ্রগন্ধ বিশিষ্ট। ইহার দ্বার! অনেক ওষধ প্রস্তুত 
হয়। বিবাক্ষবের জঙ্গলে এই গাছ ৪০০-৪০০০ ফুট উচ্চে বেশ উত্তমরূপে জয্মে। 
জানুয়ারী মাসে”যে এলাচ উৎপন্ন হয় উহাকে '‘মগর্ল’ এলাচ বলে, এই এলাচ অতি 
উৎকৃষ্ট । সেপ্টেম্বর মাসে যে এলাচ হয় উহাকে ‘কারন’ এলাচ বলে এবং লঙ্ব| 
এলাচকে ‘নীল’ এলাচ বলে। ইহা অতিশয় নিয় শ্রেণীর এলাচ । এলাচ পাকিবার পূর্বে 
পীতবর্ণ ধারণ করে। এই সময় উহা সংগ্রহ করিতে হয়! 

ব্যবহার্য; অংশ $--ফল। 


মৃূজগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার £--এগাচ পাচক ও উগ্রগন্ধ বিশিষ্ট। বিরেচক ইবধে 
কখন কখন পেট ফাপে, কিন্তু উহাতে এলাচ দিলে এ সকল উপসর্গ দূর হয়। এলাচ 
গুঁড়া করিয়া নস্য লইলে মাথাধর| আরাম হয়। বমন-রোগে এলাচের সহিত বেদানা 
খাইলে বমন আরাম হয়। এলাচ ওল'-উঠা রোগের একটি উত্তেজক বধ । 


১১৭৯ 


31০৬5 3-- সংক্ষিপ্ত গুণপরিচয় ১-- 
॥ বীজ :--স্থগদ্ধি, উত্তেজক, অগ্ন]দ্দীপক, উদরাগ্নাননাশক ও প্রধ্ৰাবকাত্বক। 


Fié.—Rheede, Hort, Mal., xi, tt. 4 & 5; Bentl & Trim., t. 267 ; 2০৯৮০ 
Cor, Pl, iii, t. 226 ; Kirtikar & Basu , Ind. Med. Pl, €, 948. 


Ret.—E.B.L, vi, 251 } Dymock, iii, 428. 


৪8 





৯৪৪৭ 
এলাচ ) 


Genus—CANNA Linn. 
588, C. indica Linn. ( সৰ্ব্বজয়| ) 
ভাষানুসারী নাম $-_সর্বজয়, দেবকিলি--সংস্কৃত ; সৰ্ব্বজয়|--বাংল|; কিওয়ারা, সর্বজয়- 
হিন্দি; হাকিক্‌_পাাব; দেবকেলি_ মহারাষ্ট্র; কাটটভাল্লা-_মালয় ; কুন্দ-শনী- 
ফেড্চী, কাল্ভালাই--তামিল ; গুড়ি-জেনজা-ফেটু, কৃষ্ণাতামারাঁ_ তেলেগু 
জন্মস্থান £__বঙ্গদেশের সৰ্ব্বত্ৰ বাগানে বাহারের জন্য য়োপণ করে। 


বর্ণনা £--৩-৪ ফুট উচ্চ উদ্ভিদ! পত্র ৬--১৮ ইঞ্চি লঙ্বা এবং ৪-৮ ইঞ্চি চড়া, ডিম্বাকৃতি, 
অগ্রভাগ সরু। পুষ্পদণ্ড ১ ফুট কিছ! অধিক উচ্চ। পুম্পমঞ্ডরী $ ইঞ্চি ল্বা, ডিম্বাকৃতি 


১১৮০ 


ও সবুজব্ণ। ফুল ২-২২ ইঞ্চি লম্বা। ফল উন্নত, ২-১ ইঞ্চি লম্ব', যংঈ গোলাকার, 
তিনটি ঘর বিশিষ্ট, কৃষ্ণবৰ্ণ ও সরু, ইহাতে বীজ অনেক থাকে, মটরের ন্যায় গোলাকার 
বর্ধার পর হইতে শীতকাল পর্যন্ত ফুল ও ফলের সময়। 


ব্যবহাৰ্য্য অংশ £_ফল, শিকড়, কন্দ, পুষ্প ও পত্র। 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £_ইছার মূল ঘর্ম্মকর, যৃত্রকর, জর ও শোখনাশক, 
শাস্তিকর ও উত্তে্জক। গো মহিষাদির কোন প্রকার বিষাক্ত ঘাস খাইয়! পেট ফুলিলে, 
দেশীয় করিরাজের ইহার কাণ্ড ও পাতা ছে'চিয়া গোলমরিচের সহিত চাউল ধোয়া 
জলে সিদ্ধ করিয়া! খাইতে দেয় (2007) | ইহার শিকড় শোথ ও জররোগে ঘৰ্ম্মকর 
ও মুত্ৰকর উষধরূপে ব্যবহৃত হয় । সর্বজয়া বীজ ক্ষতরোগ নিবারক ও দেহের ক্ফৃত্তি 
উৎপাদক (Beadon Powel) | 


Glossary :-_ সংক্ষিপ্ত গুণপরিচয় 8 
মূল :--ঘৰ্ম্মকারক, প্রশ্রাবকারক, জর ও শোধে উপকারী । 


Fig :—Rheede, Hort, Mal., xi, t. 43, Kirtikar & Basu, Ind. Med. Pl, t. 
952A. 


Ref :—F.B.I., vi, 260 ; Roxb., F.L, i, I; B.P,, ii, 1047 ; Dymock. iii, 449. 


২০০৯৪ 





588. Canna indica Linn. (সৰ্বজয়!) 


১১৮১ 


Genns—MUSA Linn. 
589. M. ৭৪০01606500 Linn. ( কদলী ) 
ভাষানুসারী নাম ঃ--কদলী--সংস্কৃত ; কলা, কদলী--বাংল| ; কেরা সবেজ, কেলা-_হিন্দি ; 
কেঠট, কেল--মহানাষ্ট্র; কদলী--কর্ণাট ; কেলা_গুলরাট ; হগাগী কেল|---বোধে ; 
মেয়জ--আরব ; আরটি চেট,, বুরুগচেট্ট,, দোওতোগে, চক্রাকে লী, কদলী-_তেলেগু 
বাঠেঠ-তামিল। 
কদলী সুফল রস্তা সুকুমার! সকৃুফলা। 
মোচা গুচ্ছফল। হস্তি-বিষাণী গুচ্ছদস্তিক। ৷৷ 
কাষ্টীরসা চ নিঃসারা রাজেষ্টা বালক প্রিয় । 
উরুস্তস্ত। ভানুফল। বনলক্ষমীণ্চ ষোড়শ ॥ 
বালং ফলং মধুরমন্সতয়! কষায়ং 
পিত্তাপহং শিখিররুচ্যমথাপি নালম্‌। 
পুষ্পং তদপ্যনুগুণং ক্রিমিহারি কন্দং 
পর্ণঞ্চ শুলশমকং কদলীভবং স্তাৎ ॥ 
রস্তাপকফলং কষায়মধুরং বল্যঞ্চ শীতং তথা । 
পিত্তং চাঅবিমৰ্দ'নং গুরুতরং পথ্যং ন মন্দানলে । 
সন্ত: শুক্রবিবৃদ্ধিদং ক্লমহরং তৃষ্ণাপহং কান্তিদং 
দীপ্তাগ্নী সুখদং কফাময়করং জন্তর্গণং দুর্জরম্‌ ৷৷ 
কান্ঠকদলী সুকান্ত! বনকদলী কাণ্তিক! শিলারস্তা ৷ 
দারুকদলী ফলাঢ্য! বনমোচা চাশ্মকদলী চ ॥ 
হ্যা কান্ঠ কদলী ব্য রক্তপিত্তহরা হিম! । । 
গুরুর্ন্দাগ্রিজননী দুৰ্জর| মধুর! পর! ॥ 
গিরিকদলী গিরিরস্তা পর্বতমোচাহপ্যরণ্যকদলী চ। 
বহুৰীজ| বন্রস্তা গিরিজ। গজবল্লভাহভি হুতা ॥ 
শিরিকদলী মধুরহিম| বলবীর্ধ্যাবিবৃদ্ধিদায়িনী রুচ্যা। 
তৃটপিত্তনাহশোধ প্রশমনকক্রী চ দুৰ্জর| চ গুরু ॥ 
অন্ত! সুবর্ণকদলী সুবৰ্ণরস্ত। চ কনকরস্তা চ। 
গীতা সুবর্মমোচ। চম্পকরস্তা সুরস্তিকা স্বভগ| ৷৷ 
হেমফলা! স্বর্ণফল! কনকন্তম্ভ| চ গীতরম্ত! চ। 
গোরা চ গৌৱরনস্ত| কাঞ্চনকদলী নুরপ্রিয়। ষড় ভুঃ ॥ 
জুবর্গমোচা মধুর! হিম| স্বয্াশনে দীপনকারিণী চ। 
তৃষ্ণাপহা দাহাবিমোচনী চ কফাবহা বৃস্তকরী গুরষ্চ।। 
রাজনিঘণ্ট; । আজাদিব । 


১১৮২ 


নামপর্য্যায় £__কদলী, সুফল, বস্তা, হুকুমারা, স্থকৃংফলা, মোচা, গুচ্ছফলা, হত্ডি-বিষাণী, 
গুচ্ছ-দস্তিকা, কাীরসা, নিঃসারা, বাজেষ্টা, বালকপ্রিয়', উক্ল্ভভা, ভামুফলা বনলক্ষ্মী--" 
এই যোলটি নাম। 
অম্যপ্রকার কদলী-_কাষ্ঠকদলী, স্কাষ্ঠা, বনকদলী, কাঠিকা, শিলাবস্তা, দারুকদলী, 
ফলাঢ্যা, বনমোচা, অশ্মকদলী-_এগুলি কাটকলার নাম। 
অন্য একপ্রকার কদলী--গিরিকদলী, গিরিরস্তা, পর্বতমোচা, অরণ্যকদলী, বহুবজা, 
বনরস্তা, গিরিজা, গজবন্লভ|--এইগুলি পাহাড়ে কলার নাম। 
অন্ত এক প্রকার কদলী-_হুবর্ণকদলী, স্ুবর্ণরস্তা, কনকরস্তা, পীতা' স্থবর্ণমোচা, চম্পক- 
বৃস্তা, স্থরম্ভিকা, সুভগা, হেমফলা, স্বরণফলা, কনকন্তভা, পীতরস্ত', গোরা, গৌরবৃস্তা, 
কাঞ্চনকদলী, স্থবপ্রিয়া__এই যোলটি চাপাকলাব্ন নাম। 

গুণপর্ধ্যায় :_কচিকলা অল্প মধুর, কমায় রস, পিত্তনাশক, শীত্বীধ্য, রুচিকারক । 
কলার থোড়, কলার ফুল :__কচি কলার সকল গুণ অল্পপরিমাণে বিদ্যমান, উপবস্ধ 
ক্ৰিমিন।শক। 
কলার কন্দ এঁটে, পর্ণ :--শূলনাশকএবং কদলীর স্যায় গুণবিশিষ্ট। 
পাকা কল! :__কঘায় মধুর রস, বলকাবক, শীতবীধ্য, পিত্ত ও রক্তবর্ধক, গুরুপথ্য এবং 
বায়ুনাশক। 
সমা পাকা কল! :--গুক্ৰবৃদ্ধিকারক, ক্লেশনাশক, তৃষ্ণানাশক, কাস্তিবর্ধক, দীপ্তি এবং 
জঠরাগ্রিবৃদ্ধিকারক, সুখদ, কফবৃদ্ধি কারক এবং অর্শরোগে হিতকর। 
কান্ঠকদলী :__রুচিকারক, বাতপিত্তনাশক, শীতবীধ্য, গুরুপাক, জঠৱের অগিহ্বাস 
করে। মধুররস, অশরোগে বিশেষ হিতকর | 
গিরি কদলী :--মধুৰ রস, শীতবীধ্য, বল এবং বীর্ষ্য বৃদ্ধিকারক, রুচিকারক, তৃষ্ণা, পিত্ত 
দাহ এবং শোধ নাশক, গুরুপাঁক এবং অর্শরোগে হিতকর। 
সুবৰ্ণ কদলী (টাপাকলা ) :-_মধুর রস, শীতবীর্ধ্য, অল্লভক্ষণে অগরযদ্দীপক, তৃষ্ণানাশক, 
দাহনাশক, কফকারক, বৃষ্য এবং গুরুপাক । 

জন্মস্থান $__ সমগ্র ভারতে প্রচুর পরিমাণে চাষ হয়। 

বর্ণনা :--ইহার পত্রের সংলগ্ন বাসনাযুক্ত কাণ্ড ৪-১২ ফুট উচ্চ। পত্র ৪-৬ ফুট লঙ্বা। 
উপরিভাগ উজ্জল সবুষ্লবৰ্ণ, নিয়ভাগ ফিকে সবুজবর্ণ। পুষ্পমঞ্জরী ডিম্বাকৃতি, ফুলের 
বহিৰ্ব্বাস পীতের আভাযুক্ত শ্বেতবর্ণ, ১-১২ ইঞ্চি, পাপড়ি লম্বা ফল ২-৩ ইঞ্চি লম্বা। 
চাষ করা কলার প্রায় বীজ হয় ন', বন্ধ কলার বড় বড় কৃষ্চবর্ণ বীজ হয়। কলা 
বৎসরের সকল সময়েই ফলে। যে সমস্ত কলার ভারতবর্ষে চাষ করা হয়--তাহাদের 
প্রধানতঃ তিন শ্রেণীতে ভাগ করা যাইতে পারে--যথা (১) M. 08180151808. [5217 
কাঁচকল|--ইহা কাচা অবস্থায় তরকারী করিয়া খাওয়া বায়, (২) 71, sapientum 
[যম পাক্ঠুকলা এবং (৩) }/[, ০80৮6001801 Lamb. (M. chinensis Sw.) 


১১৮৩ 


কাবুলী কলা। এই শেযোক্তকলা ছাড়া আর যে যে প্রকারের পাক! কলা আমৰ 
খাই; তা 20. 3190.000 এর অন্তর্গত! চাপা, কাঠালী, বাঁমকলা, সিঙ্গাপুরের কণা 
প্রভৃতি অনেক প্রকার কলার চাষ বঙ্গদেশে হয়। 


ব্যবহাৰ্য্য অংশ :__ফল, পত্র, বাসনা, কন্দ ও শিকড়। 


বৈডকে কদলীর ব্যবহার । 


সুশ্ৰুত :_-কর্ণরোগে কাদলীশ্বরস-_কর্ণশূল প্রতিকারার্থ কদলীবাওড়ার (কলার পেটোর ) 
বস, ঈষছুষ্ণ করিয়া! তদ্বার! কর্ণপূরণ করিবে ( উঃ ২১ অঃ )। 

চক্রদত্ত ঃ--প্রদয়ে অপরুকদলীফল-_-খোঁসা মহত কীচাকল! চূর্ণ করিয়া! উহ গুড়মহ 
কফপিত্বজ অস্দ্গরে সেবন করাইবে ( অস্দগর চিঃ )। 

বঙ্গসেন £--(১) সিদ্মরোগে কদলীক্ষার__কলার ক্ষার ও পিষ্টহরিদ্রা একত্র লেপন করিলে 
সিখন (চুলি) বিনাশ প্রাপ্ত হয় (কুষ্ঠ চিঃ)। (২) সোমরোগে পককদলীফল-_ 
আমলকীর রস, চিনি ও মধু যোগে_-পককদলী ভোজন করিলে সোমরোগ নিবৃত্তি 
পায় (সোমবোগ চিঃ )। 

মূজগ্রন্থাংশের ওঁষ্ধাৰ্থে ব্যবহার £__কদলী গলার ঘায়ে, শু কাসিতে, বক্ষ: ও মৃতরযস্ত্ে 
রোগে হিতকর। ইহা চিনি কিংবা মধুসহ ব্যবহারে মৃত্রকর ও ও কামোত্তেদক। 1 
অধিক মাত্রায় কলা খাইলে হজম হয় ন!। কলাগাছের এটের ছাই ক্রিমি নাশক। 
কদলী ছোবা (বাসনা ) পোড়াইয়া উহার অঙ্গার পায়ের তলায় লাগল পা ফাটা 
আরাম হয়। 
আমেরিকা দেশে কলার 55:0০ পুরাতন বক্ষ: প্রদাহ রোগে ব্যবহার করে। পক্কদলী 
খণ্ড খণ্ড কাটিয়া! উহাতে সম পরিমাণ চিনি মিশ্রিত করিয়া আবদ্ধ পাত্রে শীতল জলে 
আন্তে আস্তে ফুটাইবে, পরে উহ! অগ্নি হইতে নামাইয়া ছাকিয়া লইয়া এই সিরাপ ১ 
চামচ এক ঘণ্ট। অন্তর সেবন করিলে যাবতীয় বক্ষ: প্রদাহ রোগে উপশম হয় । 
কচি কলাপাত| বেলেম্থায় অথবা দগ্ধস্থানে বসাইয়া দিলে যন্ত্রণার উপশম হয়। কলার 
শিকড় বলকারক। উহ! বক্তবিকূতিতে ব্যবহৃত হয়। কলার রস কলেরা রোগে 
পিপাসা নিবারণ করে এবং উহাতে মুখ ধুইলে পিপাসা নিবারিত হয়। কদলী শ্লেশ| 
কারক। উহা পেট গরম হুুলে ব্যবহার করা যাইতে পারে । বক্ষ ও মূত্ৰযস্ত্ৰের উপর 
কদলীর বিশেষ ক্রিয়া আছে। 
ভাল পাকাকল! পুরাতন রক্ত-আমাশয় ও উদরাময়রোগে হিতকর। উত্তরবঙ্গে 
‘কলাপাত| পৌড়াইয়! ইহার ছাই তরকারীতে দেয়। ইহাতে অম্নমমন হয়। 
পাকা কলা-সিন্ধ দধি মিশ্রিত করিয়া চিনি কিছ্বা লবণ মিশ্রিত করিয়া খাইলে রক্ত 
আমাশয় ও উদরাময় আরাম হয়! 


১১৮৪ 


১ আউন্স পাকাকলা, ই আউন্স পুরাতন তেঁতুলে পেষণ করিয়া গুড় কিন্বা মিছরি 
দিয়া দিবসে ২৩ বার খাইলে রক্তআমাশয় আরাম হয়। কীচাকলার পালো 
বৌদ্রে শুক করিয়া খাইলে পেট ফাপ! ও বুক স্বালার সহিত অজীৰ্ণ আরাম হয় 
(N.C. Dutt); 

কলার নরম শিকড় খাইলে মূত্ৰযন্ত্ন ও ফুস্ফুস্‌ হইতে রক্তস্রাব নিবারিত হয়। কলার 
ছাই সেবন করিলে বুকম্বাল! ও পেট বেদনা আরাম হয়। নব্বম কীচাকল! খাইলে 
বহুমূত্ৰ আরাম হয়। কলার পেটো ও পাতার রস অহিফেন-বিষ নষ্ট করে। 

কলার পেটোর ১ আউন্স রম এক আউন্স দ্বতের সহিত খাইলে জোলাপের কাজ করে। 
মোচার রস ছানার সহিত খাইলে আর্সেনিক বিষ নষ্ট করে। 

কলার পালে| উদরাময় ও রক্ত আমাশয় রোগে বিশেষ ফলপ্রদ। কাচা কলার আঠা 
চাউল ধোয়। জলের সহিত সেবন করিলে উদরাময় আবাম হয়। কলার টাটকা 
কাণ্ডের রস খাইলে স্নায়বিক রোগ ও হিষ্টির্িরা আরাম হয়। 


33195585 -- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


মূল ও কাণ্ড 2 রসায়ন। 

মূল :_ক্রিমিনাশক । 

অপক্ফল ঃ:--বহুযুত্ৰে উপকারী । 

পক ফল :--সঙ্কোচক, আমাশয়ে উপকারী। 

ফলের রস :- দধিসহ ব্যবহারে রত্তন্াব ও রক্ত আমাশয়ে উপকারী । 

কাণ্ডের রস :_ মুচ্ছা, অপম্মীর প্রভৃতি স্নায়বিক রোগে উপকারী। 

কচিপাতা :--পোড়৷ ঘায়ে এবং অন্তান্ত ঘায়ে কোমল শেষ্টন হিসাবে ব্যবহৃত হয়। 


মন্তব্য £_ প্রাচীন নিঘণ্ট্‌,গ্ৰন্থে মোচা শব্দ কদলী বৃক্ষ অর্থে প্রযুক্ত হইয়াছে। রাজবল্লভকারই 
“মোচা” ( কলার ফুল ) অর্থে মোচক শব্দের ব্যবহার করিয়াছেন। রাজনিঘণ্ট,.কার 
কদলীকন্দ ( কলায় এটে ), কদলীপুষ্প (মোচা ) ও কদলীনালের ( থোড় ) গুণ পৃথক 
পৃথক্‌ নির্দেশ করিয়াছেন। চরকের 'দশেমানি'তে কদলীপঠিত হয় নাই। নুশ্রন্ত 
ক্ষারযোগ্য বৃক্ষবর্গে কদলী পাঠ করিয়াছেন ( স্থ:১১ অঃ)। দরিদ্রলোকে কদলীক্ষার 
দ্বারা মালনবস্ত্র ধৌত করে। 


Fig. :—Rheede, Hort, Mal., i, tt. 12-14; Roxb., Cor. Pl., t. 275; 
Kirtikar & Basu, Ind. Med. Pl., t. 952. 


Ref. :—F. B. I., vi, 262 ; BP., ii, 1050 ; Dymock, 11], 443 ; Prain, H. H., 
286. 


১৪৯ 





589. Musa 88016020900 Linn. (কদলী ) 


CII. HAEMODORACEAE. 
Genus—SANSEVIERIA Thunbs. 
590. 5S. ruxburghiena Schult ( ৰ্ব| ) 
চাষানুসারী নাম £--মূৰ্বা, দিব্যলতা__সংস্কৃত ; বোড়াচক্র, মূর্বা , স্থটিমুখী--বাংল| ; সারুল, 

চূর্ণকার, মহরী--হিন্দি; গোণসফণ, মোরবেল--মহারাষ্ট্র ; মুহরিশ-কর্ণাট ; মোরবেল 
মুহরসি - ৰোষ্বে $ মরুবা__সিংভূম ; মরুল, মুরাত-_তামিল ; চাগচেট্ট,, মগ, 
চগ-_তেলেগু। 

মুৰ্বা দিব্যলতা মির! মধুরস। দেবী ত্রিপর্ণী মধু 

শ্রেণী ভিন্নঁ্টলামরী মধুমতী তিক্ত! পৃথক্পর্ণিকা। 

গোকৰ্মী লঘুপর্ণিকা চ দহনী তেজস্থিনী মোরটা 

দেবশ্রেণী-মধুজিকা -মধুদলাঃ সঃ পীলুনী রক্তল! ৷৷ 

সুখোধিত| জিদ্ধপর্ণী পীলুপর্ণী মধুঅব|। 

জলনী গোপবন্লী চেত্যষ্টবিংশতি সজ্ঞকাঃ ॥ 


৯১৮৬ 


ূর্বা তিক্তকষায়োকা| ব্বত্ৰোগকফবাতহাৎ । 
বমিপ্রমেহকুষ্ঠাদি-বিষমজ্ঞরহারিণী ॥ 
রাজনিঘণ্ট,3 ৷ গুড়চ্যা দিবর্গঃ। 
নাম পৰ্য্যায় ২ মূরধা, দিব্যলতা, মির! মধুরসা, দেবী, জিপর্ণা, মধুশ্রেণী, ভিরদলা, অমবী, 
মধুমতী, তিক্তা, পৃথকপরণিকা, গোকণর্ণ, লঘুপণিকা, দহুনী, তেজস্বিনী, মোরটা, 
দেবশ্রেণি, মধুলিকা, মধুদলা: পীলুনী, বৃক্তলা, হুখোধিতা, স্নিঞ্পণা, পীলুপর্ণা, মধুশববা, 
জলনী, গোপৰল্লী--এই ২৮টি নাম। 
গুণপর্ধ্যায় £_ মূর্ধ __তিক্তকষায়রস, উষ্ণবীধ্য, হৃদ্রোগ, কফ ও বায়ু নাশক ; বমি, প্রমেহ, 
কুষ্ঠাদি এবং বিষমজর নাশক। 
জন্মন্থান £_করমণ্ডল উপকূল, বঙ্গদেশের জঙ্গলে বহুল পরিমাণে জন্মে । 
বর্ণনা $--কাণ্ড অতিশয় শক্ত । ৪-৯ ইঞ্চি, কাণ্ডের চতুর্দিকে পত্র হয়। পত্র ফিকে 
সবুজবর্ণ। মূল কনিষ্ঠ অঙ্গুপির মত মোটা, মাটির ভিতর থাকে । পত্র ল্বা। দেখিতে 
ঠোঙ্গার মত। পত্রের অগ্রভাগ কাটার স্তায় হ্ুচাল, ফুল হবিদ্রার আভাযুক্ত শ্বেতবর্ণ। 
ফল গোলাকার, পক অবস্থায় নিম্বের ন্যায় পীতবৰ্ণ। বীজ এক একটি হয়, ডিম্বাকৃতি 
ও শ্বেতবর্ণ। ইহা হইতে ধনুকের ছিল! প্রস্তুত হয়। বর্ষার শেষে ফুল ও ফল হয়। 
ব্যবহার্ধ্য অংশ £-_ কাও, মূল। মাজ, ক্কাথ ৫-১* তোলা, কন্ধ, ১-৪ আনা, রস ২--২ 
তোলা। 


বৈস্তকে মূৰ্ব্বার ব্যবস্থার । 


চরক ঃ__পিন্তজবমনে যূর্বা_তগুলোদকের সহিত পেষণ পূৰ্ব্বক মূৰ্ব্বামূল পান করিলে 
পিত্তজ বমন প্রশমিত হয় (চিঃ ২৩ অঃ)। 

সুরত ১--সৰ্ব্বজ্বরি মূ্বা_ মূর্বার কাথ সর্ববিধন্ধর নাশক। ইহা বিশেষত; বিষমন্বরে প্রশস্ত 
(উঃ ৩৯ অঃ)। 

বঙ্গসেন $--নেত্ৰরোগে মৃধা__লৌবীর ( কাজিবিশেষ ), দৈন্ধব লবণ, তিল তৈল সমভাগে 
মিশ্রিত করিয়া! কাংস্তপাত্রে স্থাপন পূর্বক মূর্বা ঘর্ষণ করিবে। এই বধ নেঝআোপরি 
গ্রলেপ দিলে চক্ষুর বেদন! নিবৃত্তি পায় (নেত্ররোগ -চিঃ)। 

মূল গ্রন্থাংশের ওধধার্থে ব্যবহার 2-ূর্ব। বিরেচক, মিষ্টি, গুকুপাক, বলকারক ও হৃদরোগ 
নাশক, ইহ! পিত্ত, রক্তের উষ্ণতা, গণোরিয়। ও বায়ু, পিত্ত ও কফের শাস্তিকারক। 
পাঁচড়া ও কুষ্ঠ নাশক এবং জর ও বাতত্ন। 
ইছার নরম শিকড়ের কাথ, দেশীয় কবিরাজেরা, বহুদিনব্যাপী কাস ও ক্ষয় রোগে মধু ও 
চিনির সহিত ১ চামচ দিবসে ২বার খাইবার ব্যবস্থ। করেন। 
নরম ও কচি গাছের রদ বালকদের বুকে ও গলায় সঙ্গি বসিলে প্রদত্ত হুয়। 


১১৮৭ 


1০95:5 :- সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


'_ মুৰ্ল ১--শ্বাস কষ্ট ও বহুদিনের কাসিতে মধু সহ ব্যবহারে বিশেষ উপকার হয়। 
কচি মুলের রস £__শিশুদিগের গলার সদ্দি তরল করিয়া পরিষ্কার করিতে 
বিশেষ উপকারী । 

মন্তব্য £_-চরক মূর্বাকে স্তপ্তশোধন বর্গে পাঠ করিয়াছেন । স্বুশ্রুত ইহাকে আরহধাদি, 
পিগল্যাদি ও পটোলাদিগণে পাঠ করিয়াছেন । 

Fig :—Rheede, Hort, Mal., xi, t. 42 ; Roxb., Cor, Pl, ii, 45; Kirtikar 
& Basu, Ind, Med. Pl., t. 953. 

Ref: F.B.lI, vi. 271. ; Roxb. F.L.ii. 161; B. P., ii, 1054; Baker, 
in Journ. Linn. Soc., xiv. 549. 


7৩৩ 


590, Sansevieria ruxburghiana Schult. ( মূৰ্ব্ব| ) 





CIV. BROMELIACEAE. 
Genus—ANANAS Adans 
591. A. sativus Schult € আনারস ) 
চাবানুসারী নাম £ অনংনাস--সংস্কৃত; আনারস-বাংলা } অনানস্‌-হিন্দি; অনাস্‌- 
পৰঝম্‌__তামিল ; অনসপওু__তেলেগু। 
১১৮৮ 


অনংনাসমপক্স্ত রুচ্যং হৃত্তং স্মৃতম্‌। 
কফপিত্তকরঞ্চৈব প্রোক্তং চাক্সমরোচকম্‌ ॥ 
শ্রমং ক্লমং নায়শতি তৎ “পক” স্যাদু পিত্তহৃৎ। 
পীতঃ পরুফলরস আতপাময় নাশনঃ । 
নিঘণ্ট্রত্নাকরঃ | 
নামপৰ্য্যায় £--অনং নাস । 
গুণপৰ্য্যায় $__অপন্ক আনারস-_রুচিকারক, হৃত, গুরু, কফপিত্তকর, ভূক্তারুচি, শ্রম ও ক্লান্ত 
নাশক । 
পক আনারস £_ স্বাদ, পিত্তহর ও মাতপবিকার ( সর্দি কাশি) প্রশমক । 
জন্মস্থান $_ আদি জন্মস্থান আমেরিকা । ইহ! ১৫১৩ খৃঃ ইউরোপে যায় এবং ১৫৯৭ খৃঃ 
পোটু গীজেরা ব্ৰাজিল হইতে ভারতের মালাবার উপকূলে আনয়ন করে। 
বৰ্ণন! 8__গাছের কাণ্ড পত্রময়। পূত্র লম্বা, কনার! কীটাযুক্ত করাতের দাতের স্যায়। ফুল 
কাণ্ডের উপরিভাগে জন্মে । পুংকেশর ৬টি । ফলের গায়ে অনেক চোখ আছে। 
বীজ অল্প হয়, ডি্বাকৃতি, কতক পরিমাণে চেপ্টা। কাচা ফল সবুজবর্ণ। পাকিলে 
গাঢ় হরিদ্রাবর্ণ হয়। একটি কাণ্ডে একটি ফল হয়। ফলের বোটার নিকট অনেকগুলি 
চার! গাছ বাহির হয় এবং ফলের পশ্চাতে একটি গাছ হয়। গ্রীষ্মের শেষে ও বর্ষাকালে 
ফু ও ফল হয়। 
- ব্যবহার্য অংশ £- পত্র, ফল। 
মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার ঃ_-কীচ। আনারসের চাটন হয়। ইহা কফ ও পিত্ত 
এবং অরুচি নাশক। ইহার পাতার রস ক্রিমিনাশক এবং মূলরস মৃত্রকর। আনারস 
পেটফাপ। নিবারক। 
আনারসের রস অধিক খাইলে গর্ভন্রাব হয়। এই কারণে গর্ভবতী স্ত্রীলোকের পক্ষে 
ইহা অতিশয় ক্ষতিকারক | 
গর্ভবতী স্ত্রীলোক আনারস খাইলে গভাশয় সঙ্ক,চিত হইয়| ১২ ঘণ্টার মধ্যে রত্তম্াব 
হইয়া গর্ভস্থ ভ্রণ বাহির হইয়। পড়ে (ই. N. 7৮০ 1, ii, 620)। উহার পাতা ও 
অপর ফলের গৰ্ভম্ৰাৰ করিবার ক্ষমতা আছে বলিয়া গতখ্রাৰ করাইবার জন্য ভারতের 
সকল স্থানে ব্যবহৃত হয় (Watt. 1. 238) ৷ 
Glossary :-- সংক্ষিপ্ত গুণপরিচয় $= 
পাতার রল ঃ--ক্ৰিমিনাশক। 
অপর ফল 2 গর্ভপাত কারক। 
ফলের রস ঃ_-পুষ্তরঅভাব জনিত রোগে হিতকর । 
মন্তব্য £__আনারলেব মৃলচূর্ণ পারদদোষ নাশক । 
‘Discovery of Economic Products of India” নামক পুস্তকের ১ম খণ্ডের 
২৩৮ পৃষ্ঠায় লিখিত বিভিন্ন চিকি-সকের মতামুবাদ পাঠ করিলে প্রতীতি জন্মে যে, 
আনারসের কাচা ফল এবং পত্র গর্ভম্রাবকারী বলিয়! ভারতের জনলাখারণের দৃঢ় 
বিশ্বাস আছে। শ্রীযুত কানাইলাল দের মতে_-01:2৮25 Medical 207৯ 
Prudence এর ৭১৫ পৃষ্ঠায় আনারসের ব্যবহার সম্বন্ধে এইরূপ লিপিবদ্ধ করিয়াছেন-_ 
গৰ্ভম্ৰাবাৰ্থ কাচা অর্দ্ধমাত্র পুষ্ট আনারস ব্যবহৃত হয় । ফলটি ছাড়াইয়া কিছু লবণ 
সংযোগে সমস্তটি গর্ভআ্রাবাভিলাসিনী ভক্ষণ করে। কিন্তু তৃতীয় মাস পূর্ণ হইবার পূর্বে 


১১৮৯ 


ইহা অমোঘ গর্ভআবকারী, কিন্ত তৃতীয় মাস উত্তীৰ্ণ হইলে, গরডক্রাব পক্ষে ইহার 
ক্রিয়৷ নিশ্চিত নহে। গর্ভের তৃতীয় মানের পূৰ্ব্বে সেবিত হইলে সেবনের ১২ ঘণ্টার 
মধ্যে গর্ভকোষের সঙ্কোচ উপস্থিত হুইয়া কিঞ্চিৎ রক্রন্রাব হয় এবং উহা! উক্তরোত্বর 
বন্ধিত হুইয়া ২৪ ঘণ্টার মধ্যে ভ্রণ বহিৰ্গত হইয়া থাকে । কখন কখন এবদ্বিধ 
গর্ভস্াৰে অতিরিক্ত রক্তআ্রাব ঘটায়, এবং নারীর জীবন সংশয় হয়। কিন্ত সচরাচর 
প্রায়ই কোন বিপদ ঘটে না। এ পুস্তকের ৭১৮ পৃষ্ঠায় 0৪60 পুনরায় 
বলিয়াছেন বাবু কৈলাস চট্টোপাধ্যায়ের মন্তব্যে বিষয়টি আরও স্পষ্টীককৃত হুইয়াছে। 
তিনি বলেন, “টক্‌ আনারসই” গর্ভ বার্থ উপযুক্ত। কিন্তু তিনি অবগত আছেন যে, 
একটা স্ত্রীলোক গৰ্ভম্ৰাব করণাভিপ্রায়ে প্রায় এক সের পাকা আনারল ভোজন করায়, 
গর্ভের পরিণতাবস্থায়ও গর্ভআ্রাব ঘটিয়াছিল। আনারসে শক্ত আশ আছে বলিয়া সেবিত 
আনারস অস্ত্রের উত্তেজনা জন্মাইয়া থাকে । একটি ইউরোপীয় মহিলার পঞ্চ মাসের 
গর্ভ, কীচা আনারস সেবনে নষ্ট করা হুইয়াছিল। গর্ভপাতের পর স্ত্রীলোকটির 
রক্তাতিসার হওয়ায় আমার চিকিৎসাধীনে ছিলেন। এই রোগেই তীর মৃত্যু হয়। 
অনুসন্ধানে জান গিয়াছে যে অপরিমিত কাচা আনারস ভোজনই তাহার রক্তাতিসাবরের 
কারণ (Dymock, iii 508)। 


Fig :—Bot. Mag. t. 1554 7 20০০০, Hort. Mal,. xi, t. 1. 
Ref ‘—B. P., ii, 1052 ; H. S., 614. 





591. Ananas sativus Schult. (আনারস ) 
১১৯০ 


CV. IRIDEAE. 
Genus—CROCUS Linn. 
592. C. sativa Linn. (জাফরণ ) 


ভাধানুসারী নাম £ কুক্কুম, অগ্নিশিখা--সংস্কৃত ; জাফরাণ-বাংলা; কেসব, জাফরাঁণ__ 
হিন্দি; কুস্মমকেসৱ--মহারাষ্ট; কেসর-_গুজরাট; কোকুম্সি'ভূম ; কক্ষুম-- 
কর্ণাট; কুঙ্গুমাপু--তামিল; কুগ্ধুম, কুদ্কুমপুর- তেলেগু; জাফরাণ-_-আবব ; 
লরকাসাম--ফ্রান্স। 


জ্ঞেয় কুক্ধুমময়িশেখরমস্হন্ধান্মীরজং পীতকং 
কাশ্মারং র্লুধিরং বরঞ্চ পিশুনং রক্তং শঠং শোণিতম্‌ ৷ 
বাহলীকং ঘুস্ণগং বরেণ্যমরুণং কালেয়কং জাণুড়ং 
কান্তং বহ্ধিশিখঞ্চ কেসরবরং গৌৱরং করাক্ষী রিতম্‌ । 
কুঙ্কমং সুরভি তিজ্তকট,যঃং কাসবাতকফকষ্ঠর্নজাত্মম্‌। 
মূধশুলবিষদোষনাশনং রোচনঞ্চ তনুকা স্তিকারকম্‌। 
রাজনিঘণ্ট,ঃ ৷ চন্দনাদিবগঃ ৷ 
নামপরধায় £-- কুঙ্কুম, অগ্নিশেখর, অস্যক, কাশ্মীরজ, পীতক, কাশ্মীর, রুধির, বর, পিশুন, 
রক্ত, শঠ, শোণিত, বাহলীক, ঘুহুণ বরেণ্য, অরুণ, কালেয়ক, জাগুড়, কান্ত, বহ্নিশিখ, 
কেসর, বয়, গৌর,_-এই ২২টি নাম। 
গুণপৰ্য্যায় £_বন্ধম__সুগন্ধযুক্ত, তিক্ত কটুরস, উষ্ণবীধ্য, কাস, বায়ু, কফ ও করোগ 
নাশক। শিরোরোগ, শূল ও বিষদোষ নাশক, রুচিকর, এবং দেহের কান্তি বর্দধক। 
জন্মস্থান :--আদি বাসস্থান ইউরোপ। কাশ্মীরের অন্তর্গত * : পুরে নিকটবর্তী ভূমি হইতে 
৫০ ফুট উচ্চ ভূখণ্ডে চাষ হয়। পারন্য, স্পেন, ও ফ্রান্স দেশে কুদ্কুমের আবাদ হয়। 
বণনা! £--বহুবজীবী গুল্ম । ইহার মূলদেশ হইতে অনেক শিকড় বাহির হয়। পত্র মঞ্জরীর 
নীচে অতিশয় ঘনভাবে হয়। ফুল ২।১টি একদঙ্গে অথব1 এক একটি পত্রের সহিত দেখ, 
যায়। ফুলের পুংকেশর ৩টি। ২টি প্রসারিত। বীজকোষ তিনটি কুঠুরি বিশিষ্ট । 
প্রত্যেক ঘরে অনেক গোলাকার বীজ থাকে । ইহার ফুল শরৎকালে জন্মে। জাফরণের 
বং উদ্দিত হৃয্যের স্তায়। স্ত্রীপুপ্পের শুদ্ধ রেণুকেহ (508709) কুঙ্কুম বলে। পারস্ত 
দেশীয় জাফরণের সহিত কিছু আঠ'ল দ্রব্য মিশাইয়| মৃও।কার কৰিলেই ব্যবসায়ের 
জাফরণ হয়| বর্তমানে ইটালী ও ফান্দে ব্যবহারের জন্য জাফরণের চাষ হয়। ইহা 
অধক মুল্যবান বলিয়া কখন কখন উহার সহিত গাদাফুলের মন্তকন্থ কেশরগুলি ভেজাল 
দিয়া থাকে । জাফরণের গাছের পরাগ হইতে জাফরণ হয়। জাফরণের গে'ড়গুলি 
ভূমিতে রোপণ করে এবং অক্টোবর মাসে পরাগ সংগ্রহ করে। ফুলেয় স্ত্ৰীকেশয় ও 


১১৯১ 


পরাগ হইতে ভাল জাফরণ পাওয়া যায় । ১ আউন্স জাফরণ পাইতে হইলে ৪৩২০টি ফুল 
আবগ্যক। 10. Downes বলেন যে, কাশ্মীরের বাগানে অতি উত্তম জাফরণ জন্মে৷ 
উত্তম কুঙ্কুম গাঢ় লেবুরং এর | নিকৃষ্ট কুক্ধুম ফিকে পীত বা কৃষ্ণবৰ্ণ | কাশ্মীর দেশজাত 
কুঙ্কুম উৎকৃষ্ট । | 

ব্যবহাৰ্য্য অংশ :--স্ত্রীপুষ্পের পরাগ রেণু। মাত্রা বন্ধ ২-৩ আনা। ক্কাথ-৫ তোলা হইতে 
১* তোলা। 


বৈস্তকে জাফরণের ব্যবহার । 


চরক £-_সর্বপ্রকার নুত্রকৃচ্ছে, কুদ্ছম--কিসমিসের কাথের সহিত কুঙ্কুম পেষণপূর্বাক পান 
করিলে, সর্বপ্রকার মৃত্রকচ্ছ, প্রশমিত হয় (চিঃ ২৬ অ:)। 


সুশ্ৰুত :--(১) মৃত্ররোধল উদাবত্তে কুঙ্কুম--যাহার মর বেগ ধারণ জন্য উদাবর্ত হইয়াছে, 
তাহাকে কুঙ্কুমের কথ পান করাইবে (উঃ ৫৫ অঃ)। (২) মুত্রাঘাতে কুঞ্ধুম,_ 
উত্তম মধু যত, তাহার অষ্টগুণ শীতল জল লইয়া, একত্র সরব প্রস্তুত করিবে। 
ইহাতে যোগ্য মাত্রায় কুক্ধুঘের কন্ধ ( পিষ্ট কুক্কুম) মিশ্রিত করিয়া প্রস্তর বা কাচপাত্রে 
একরাত্রি স্থাপন করিবে । প্রাতে সেবন করিলে মূত্ররোধ নিবৃত্তি পায় ( উঃ ৫৮ অ:)। 


চক্রদত্ত £__শিরারোগে কুঙ্ধুম--যে শিরঝোগে অঞ্ধমস্বকে বেদনা হয় এবং বেলাবৃদ্ধির সহিত 
বেদনাবদ্ধিত হয়, সেই শিররোগ নিবৃত্তির জন্য গব)স্বতে তঙ্জিত কুঙ্ধুম, কুদ্ুমের 
সমভাগ চিনি, একত্র মিশ্রিত করিয়া নম্ত করিবে। 


মূজগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার £--জাফরণ উত্তেজক, আক্ষেপ নিবারক ও খড়কর। 
প্রাচীনকালে ইহা বং এর জন্য ব্যবহৃত হইত। জ্বর ও যকৎ-বুদ্ধিতে ইহ! ব্যবহৃত হয়। 
ইহ! উদরাময় নিবারক ও বালকদের সদ্দিতে উপকারী । 
গ্রাচীনকালের বৈছ্থের্না জাফরাণকে রসায়ন বলিয়া বিধান দিতেন। ইহ! ব্যবহারে 
স্ীলোকদিগকে শীঘ্ৰ প্রদব করাইয়| দেয়। জাফরণ মৃত্রকবু ও প্রথম ৰতুকৰ । 


Glossary ১-- সংক্ষিপ্ত গুণপরিচয় ২-_ 
গাছের পরাগ £_্থর, বিমর্তা এবং যকত বৃদ্ধিতে উপকারী। উত্তেজক, অগুন্দীপক, 

সিন্ধকর, সুগন্ধি, র্পবিষে উপকারী । 

মন্তব্য £_চরক শোশিতাস্থাপনবর্গে (নুঃ ৪ অঃ) “রুধির” পাঠ করিয়াছেন! শোনিত- 
স্থাপন শবের অর্থ ছুষ্টরক্কের শোধক। চক্রপানি লিখিয়াছেন_-“শোণিতশ্ত দুষ্টস্ত 
দুষ্টিম্‌ অপহত্য প্রকুতে শোণিতং স্থাপরতীতি শোণিতাস্থাপনম্‌” ( আযর্কেদদী পৰ )। 
চারক স্থত্ৰস্থানেৰ ৬ অধ্যায়ে এবং তৌশ্রনত উত্স ৬৪ অধ্যায়ে খতুচর্য/| উপদি্ 
হইয়াছে। এই খতুচধ্যার কুঙ্কুমের উল্লেখ নাই। বাগ স্ভট ও বৃদ্ধবাগ ভটের 


১১৯২ 


(অষ্টাঙ্গ সংগ্রহ) এ খাতুচর্ধায় কুঙ্কুযের ব্যবহার লক্ষিত হয়। সৌশ্রন্ত গুষ্পবর্গে (স্থুঃ ৪৬ 
অঃ) কুস্কুমের উল্লেখ আছে। চরকে পৃথক পুষ্পব্গ নাই। পাকবর্গেই মে 
কয়েকটি পুষ্পের গুণউপদিষ্ট হইয়াছে তন্মধ্যে কুষ্কুমের উল্লেখ দৃষ্ট হয় না। বহুকাল 
হইতে কুঙ্ধুম অন্নলেপনাৰ্থ ব্যবহৃত হইয়া আসিতেছে। 

Fig :—Royle, iii, t. 90; Bent] & Trim., €, 274. 


Ref :—TF. B. IL, vi, 276 ; Dymock, iii, 453 ; Stewart, Punjab, Pl., 259; 
Boiss., Fl. Orient., v, 100 





592. Crocus sativus Linn. (জ!করণ ) 


Genus—BELAMCANDA Adans. 
593. B. chinensis Leman. (দশবাই চণ্ডী ) 


ভাষানুসারী নাম :__দশব'ই চণ্ডী, দশবাহ--_বাংল! ; স্থধ্যকা স্তি-_আসাম । 

জন্মস্থান :--ইহার আদি জন্মস্থান চীন দেশ ৷ বঙ্গদেশের বাগানে রোপণ করে। 

বৰ্ণন| :__ওবধিজাতীয় উদ্ভিদ । কাণ্ড সরল ও পত্ৰমঃ। পত্ৰ লম্বা ও শিরাবিশিষ্ট। সঞ্জযী 
পত্র সরু। ফুলের বৌট| লঙ্বা। পাপ্‌ড়িতে টিপ, টিপ, দাগ আছে। পাপ,ডি৬টী। 
পুংকেশর ৬টী। স্ত্রীকেশর পুংকেশর অপেক্ষা লম্বা। বীজকোষ ডিম্বাকৃতি। বীজ 
গোলাকান্ব। ,ৰীজের হুক্‌ উজ্জল, ভিতরে শশস আছে। বর্ষাকালে ফুল ও ফল হয়। 


১১৯৩ 
১৫০ 


ব্যবহার্ধ্য অংশ :--শিকড়। 

মুলগ্রন্থাংশের ওষধার্থে ব্যবহার: 
ইহার শিকড় মৃদুবিয্লেচক। বায়ু, পিত্ত ও কফ সাম্যাৰস্থায় আনিয়া রক্ত পরিষ্কার করে। 
ইহা সাধারণতঃ কঠ ও কণঁনালীৰ রোগে ব্যবহৃত হয়। Dr. Rheede বলেন যে, ইহা 
মালাৰার দেশে সর্পবিষ নিবারণের জন্য ব্যব্হত ছয়। গৃহপালিত পণ্ড বিষাক্ত ঘাস 
খাইয়া রুয় হইলে ইহা ব্যবহৃত হয়। 


Glory :-_ সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 


মুল :--কোষ্ঠবদ্ধতানাশক। দ্রবকারক। সর্পবিষের প্রতিষেধক। 
কাণ্ডের সারাংশ :---অগ্ন,দ্দীপক। 
কন্দ :--চীনদেশীয় মেটিরিয়া মেডিকাঁত্তে__ইহা এবটি বিশেষ প্রয়োজন য় ওষধ বলিয়া 
লেখা আছে। টন্সিলে উপকারী । বক্ষঃ ও যকৃৎ প্রদাহে ব্যবহৃত হয়। রসায়ন 
জাতীয় ওষধের সঙ্গে ব্যবহৃত হয়। 

Fig :—Bot, Mag., t. 171; Rheede, Hort, Mal., xi, t. 37 7 Kirtikar & 
Basu, Ind. Med, 01. t. 954C. 


Ref :~F. B. [., vi, 277 } Roxb., Fl. I, i. 174; B. P., ii, 1056; Prain, H. 
H., 287. , 





593. Belamcanda chinensis Leman. ( দশবাইচণ্ডী ) 


১১৯৪ 


Genus—IRIS Linn. 
594. I. nepalensis Don. ( কুড়ঙ্গাতীয় ) 


ভাষানুসারী নাম :__পুক্করমূল__দংস্কৃত; কুড়বিশেষ-_বাংলা; পাতাল পদ্মিনী--কাশ্মীয় ; 
পোহরকমূল--হিন্দি; চিল, গোদান--পাঞ্জাব ; পুষ্কর__তেলেগড; পোকা মূল-- 
গুজরাট; পুফরমূল__ মহারাষ্ট্র; পুষ্করমূল--কৰ্ণাট। 
উচ্চং পুক্ষরমূলম্ত পৌঁক্ষরং পুক্ষরত্য তত । 
পদ্মপত্রঞ্চ কাশ্মীরং কুষ্ঠ ভেনমিমং জণ্ড ॥ 
পৌক্ষরং কটুকং তিক্তমূষচং বাতকফজ্বরান্‌। 
হস্তি শোথারুচি শ্বাসান বিশেধাৎ পার্খণুলনুৎ ॥ 
ভাবপ্ৰকাশঃ ৷ হরীতক্যাদিবর্গঃ ৷ 


নামপৰ্য্যায় £--কুংবিশেষকে গুস্কর মূল বলে। পৌর, পুষ্কৱ, পদ্মপত্ৰ ও কাশ্মীর--এইগুলি 
পু্ষরমূলের নামান্তর । 


*পুণপর্য্যায় :--পুফর-_কট্তিকরস, উষ্ণহীধ্য। ইচ্ছা বাড, কফ, স্বর, শোধ, অরুচি, শ্বাস 
বিশেষত; পাৰ্শ্বশূল বিনষ্ট করে। 


জগ্মস্থান ১_ পশ্চিম ও পূৰ্ব্ব হিমালয় প্রদেশ, পাঞ্জাব, তিব্যত । 


বর্ণনা :--গুন্মজাতীয় উদ্ভ্‌। মাটিতে গড়াইয়। জন্মে, মাংসল, শ্ফিড় আলু মত মোটা, 
কাও ২-১ ফুট। পত্র ২-৪ ইঞ্চি লম্বা ও ইঞ্চি বিস্তৃত । উহাতে বিন্দু বিন্দু বেগুনে যুং 
এই রেখ। আছে। স্ত্ী-কেশর দণ্ড ১ ইঞ্চি, বীজকোষ লক্ব্যকৃতি। আগষ্ট মাসে ফুল ছয়। 
এচমান পয়ে ফল পাকে। 


ব্যবহাৰ্য্য অংশ :--মূল। 

মূলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার £- ইহার মূল 00503 এর তুল্য। হিন্দু ও অপরাপর 
বৈছ্ের| ইহাকে 0০৪05 বা কুড় বলে। মুদলমান হেমিকদের মতে ইহার মূল 
বিয়েচক, মৃত্রকর ও পিত্তজনক রোগে হিতকর। ইহ ঘৃতের সহিত মিশাইয়| ভ্ৰণে 
প্রলেপ দেয়। এই গাছ কাশ্ম'রে চাষ হয়। পাঞ্জাবের কবরস্থানে চওড়া পত্ম বিশিষ্ট 
গাছ দেখা যায়। 

01085875 ৮-_সংক্ষিপ্ত গুণপরিচয় :-- 


মূল : -দৃষ্টশক্তি ও শ্রবণশক্তিবর্ধক, কোষ্টবন্ধতানাশক, প্রন্নাবকারক। যক্ংগ্রদাহে 
উপক কলী । ছোট ছোট ঘায়ে এবং চৰ্যস্ফোটকে উপকাৰী । 


১১৯৫ 


Fig.—Pl. As. Rar., i, 77, t. 86 ; Kirtikar & Basu, Ind. Med. Pl, t, 955, 
Ref,—F..B. [5 vi, 273; Royle, IIL, 372 





594. Iris nepalensis Don. ( কুড়জাতীয় ) 


C VI. AMARYLLIDACEAE. 
Genus :—CURCULIGO Gaertn. 
595. C. orchioides Gaertn. ( তালমূলী ) 


টাষানুসারী নাম: মৃসলী, সুবহা--সংস্কৃত; তালমূলী-বাংলা; কনষ্ণমূদলী--হিনি; 
যুসলী কন্দ-কাম্মীর; মুসলী কদ'দাক্ষিণাত্য। দেলগ--কর্ণাট ; নেলতায়ি, 
নিজপ্রলিগড্ডলু- তেলেগু 
মুসলী ভালমুলী চ স্ুবহ। তালমুলিক| ৷ 
গ্রোধাপদী হেমপুষ্গী ভূভালী দীৰ্ঘকন্দিক| ৷ 
ঘুয়লী মধুরা লীড বৃস্তা পুটিবলগ্রদা ৷ 
পিচ্ছিল! কফদা পিস্ত-দাহশ্রমহর! পর! ॥ 


১১৯৬ 


মুসলী স্তাদ্িধা প্ৰোক্ত শ্বেতা চাপরসংজ্ঞক। । 
শ্বেতা স্বল্পগুণোপেতা অপর! চ রসায়নী ॥ 
রাজনিঘণ্ট,: ৷ মুলকাদিবর্গ: । 


নামপর্য্যায় £--মুসলী, তালমূলী, সুবহা, তালমূলিকা, গোধাপদী, হেমপুষ্পী, ভূতালী, দীর্- 
কন্দিকা--এইগুলি নাম। মুসলী ছুইগ্রকার-_ শ্বেত ও অপর ৰা কৃষ্ণবৰ্ণ । 


গুণপর্ধ্যায় $--মুসলী-মধুর রস, শীতবীধ্য, বৃত্া, পুষ্টিকর, বলকারক, পিচ্ছিল। কফ- 
কারক, পিত্তদোষ, দাহ 'ও শ্রমনাশক। শ্বেত মুসলী অল্প গুণাম্বিত, কৃষ্ণমুসলী 
রসায়ন 


জন্মস্থান £--উত্তরবঙ্গ ছোটনাগপুর, গঙ্গা ও হমুনার মধ্যবর্তা প্রদেশ, হুগলী, হাওড়া, ২৪- 
পরগণ। ও বর্ধমান জেলার পতিত জমিতে ও জলের ধারে ও বাঁশ বাগিচায় দেখা 
যায়। 


বর্ণনা :--ওষধি জাতীয় উদ্ভিদ্‌। মূলদেশ শক্ত, তাহাতে নরম লু সরু মূল থাকে । পট্ৰযৃদ্ 
কত্র। পত্র ৬--১৮ ইঞ্চি লম্বা, ২-১ ইঞ্চি চওড়| ৷ ঘাসের পাতার স্তায় অগ্রভাগ 
সর্ূ। উহাতে ৫টি শিরা আছে। পত্রের অগ্রভাগ মাটিতে ঠেকিলে কখন কখন শিকড় 
বাহির হয়। পুষ্প মঞ্জরী এবং গর্ভকোষ পত্রের মধ্যে লুকায়িত থাকে | মঞ্জরীর দওটি 
চেপ্টা। ফুল উজ্জল গীতবর্ণ। পুংকেশর ছোট। গর্ভাশয় ৫--৮ ভাগে বিভক্ত । ফল 
লঙ্বাকুতি, ই ইঞ্চি। বীজ ১-৪টি থাকে । বীজের ত্বক কৃষ্কবর্ণ। গ্রীশ্ম ও বর্ধাকালে 
ফুল ও পরে ফল হয়। 


এই গাছের রং সোনায় ম্যায় বলিয়। হেমপুষ্পী বলে। বাজারে যে শ্বেত ও কৃষ্ণবৰ্ণ 
মুসলী বিক্রয় হয়, উহ! দুইটি ভিন্ন গাছ হইতে উৎপন্ন হয়। বোদ্বে বাজারে যে শ্বেত 
মুসলী বিক্রয় হয় উহ! Asparagus 80502010695 গাছ হইতে উৎপন্ন হয়| 10. 
Dutta বলেন যে শতমূলী (A. 1306000505 )-এর শিকড় কখন কখন বাজারে 
শ্বেত মুসলী বলিয়া বিক্রীত হয় । Aneilema tuberosum. A. sarmentosus 
গাছের মূলকে বাজারে সিয়ামূদল বা শ্বেত মুসনী বলিয়া বিক্রীত হয়। আয়, র্ব্বেদোক্ 
শ্বেত মূসগী যে কি তাহা এখনও বিশেষকূপে স্থির হয় নাই। বাঙলায় যে মূসলী 
বিক্রয় হয়, উহ! &, 343০04ও গাছের মূল । এই উদ্ভিদে কাটা আছে। উহা 
রোহিলখণ্,, গুজরাট ও মধ্যগ্রদেশে প্রচুর জন্মায় । ইহা গুদ্ধ অবস্থায় পাকান ৩1৪ অঙ্গুলী 
লম্বা। জলে ভিজাইলে ফুলিয়া ওঠে। বাঙলাদেশে ছায়াযুক্ত আন্রভুমিতে অতি ছোট 
তাল চারার ম্বায় যে গাছ দেখা যায় তাহাকে কৃষ্ণ তালমূলী বলে। ইহার কন্দের উপরি- 


ভাগ কৃষ্ণ বা তামবর্ণ, অভ্যন্তর ভাগ শ্বেতবৰ্ণ। Dঃ. Ainslie বলেন ইহা আলুর 
মত কৌকড়ান, ৪ ইঞ্চি লম্ব। ও তিক্ত। 


ব্যবহাৰ্য্য অংশ :-- মূল। মাত্রা ১ তোল! । 


মূলগ্রন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :--মূসলীর ফল কফাদিকজ্সংশোধক, বলকারক, অৰ্শ, 
ধ্বজভঙ্গ ও শারীরিক দুর্বলতায় হিতকর ।. ইহা গণোরিয়। ও বাধকের উষধ রূপে 
ব্যবহৃত হয় (Hindu, Met, Med, Pharm, Ind.) 
জিবাংকুর দেশীয় বৈদ্যেরা ইহার মূল বাধক ও গণোরিয়। রোগে ব্যবহার করেন। 
( Dymock, iii, 462)! 


বসায়নের জন্য মুসলী ব্যবহার করিতে হইলে, দুই বৎসরের গাছের মূল সংগ্রহ করিয়া 
এগুলি ধৌত করিয়া ছায়ায় শুদ্ধ করিতে হইবে। ' অনন্তর উহা গুড়া কৰিয়া ১৮* গ্রেণ 
মাত্রার দুধ কিংবা জলের সহিত মিশাইয়া আঠার ন্যায় করিয়! ক্রমাগত ৪৭ দিন সেবন 
করিবে। সেবনকালে মানসিক ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম ত্যাগ করিবে। 

মুসগীর কন্দ ও সোমরাজের চূৰ্ণ সমভাগে জলের সহিত সেবন করিলে বধিয়তা আরাম 
হয়। ভালমূলীব কন্দ ছাগীদুন্ধে পেষণ করিয়া মুখে প্রলেপ দিলে মুখের কান্তি বঞ্ধিত 
হ্য়। 

শতমূলী ( Asparagus racemosus) ৩ মুড়মুড়ির (Sphaeranthus indicus) | 
শিকড়, গুলক ও পলাশ ( Butea £০৭০53 ) বীজ এবং তালমূলীর কলা সমপস্থিমাণ 
চুৰ্ণ করিয়া এক ড্রাম পরিমাণ মধু বা গব্য ঘ্বতের সহিত সেবন করিলে বাবস্থা জ'নত 
ুর্বলতা ও কফ দূর হয় এবং বৃদ্ধ ব্যক্তিরও দেবতার স্তায় সুন্দর আকৃতি হয় এবং লেই 
ব্যক্তি জরামরণ বর্জিত হয় ( ভাবপ্রকাশ )। 


Glossary £ সংক্ষিপ্ত গুণপরিচয় £-- 


ৰা £--অৰ্শ, কামল!, হাঁপানি, উদরাময় ও গণোরিয়ায় উপকারী। ন্দিষ্তাকাধক, 
প্রশ্নাবকারক, রসায়ন, কামোদ্দীপক, চুলকানি ও যে ফোন প্রকার চৰ্মবোগে প্রলেপ 
হিসাবে বাবহৃত হুয়। 


Fig:—Wight, lc. t. 2043 ; Roxb., Cor. Pl. i,t, 13; Bot. Mag., t, 1076; 
Rbeede, Hort, Mal. xii, t, 59. 


Ref হট, B. L, vi, 279 ; Roxb., F, L.ii. 144; B.P., ii, 1058, 


১১৯৮ 





Genus -AGAVE Linn. 
596. A. cantvia Roxb. (51) 


ভাবানুসারী নাম : মূর্গা_-সংস্কৃত ; মুর্গা, বিলাতী আনারস-_বাংলা ; বনস্‌ কেওড়া_ 
হিন্দি; রক্ষিমাতালু- তেলেগু । 

জন্মন্থান :_-আদিম বাসস্থান আমেৰিক|। বজদেশে বহু স্থানে জমিতে, পতিত জঙ্গলের 
ধারে ও বেড়ায় জন্সে। 

ৰর্গন। :--পত্ৰ লম্বা, গুঁড়ির চতুদ্দিকে ঘন সন্নিবিষ্ট থাকে। দেখিতে সবুজবর্ণ, উহাতে শ্বেতবৰ্ণ 

'_ অথবা ফিকে পীতবর্ণ লঙ্থা লম্বা দাগ আছে। পত্র ৪-৬ ফুট লম্ব।। অগ্রভাগ বক্র ও 
ছুচালো। কিনারায় শক্ত কৃষ্ণ ও ধৃসরবর্ণ কাটা আছে। পত্রগুচ্ছের মধ্য হইতে লম্বা 
বাশের মত পুষ্পদণ্ড বাহির হয়। পুংকেশর নেবু রং বা পীতবর্ণ বিশিষ্ট স্ত্রী কেশর 
সরু ও ৩টি ভাগে বিভক্ত। বীজকোষ লম্বা ও গোলাকার । শীতের প্রারস্তে ফুল ও 
শীতের পরে ফল হয়। 


ব্যবহাৰ্য্য অংশ ঃ--শিকড়, পত্র। 
১১৯৯ 


মুলগ্ৰন্থাংশের ওঁষধাৰ্থে ব্যবহার :_ ইহার শিকড় মূত্রকর এবং গণোরিয়া নিবায়ক। ইহা 
সামপেরিলার সহিত মিশ্রিত করিয়া ইউরোপে চালান যায়। আমেরিকাদেশীয় 
ডাক্তারের! ইহার পাতার বস বলপ্রদ ও ধাতুর শোধকরপে ব্যবহার করে। 
ইহার শিকড় স্বাস্থাপ্রদ বলিয়া ব্যবহৃত হয়। [0.8২০৪9 বলেন ইহার শিকড়ের ৪ 
আউদ্গ পৰিমাণ কাখ উপদংশ রোগের দ্বিতীয় অবস্থায় অতিশয় ফলগ্রদ। Dr. BR. F. 
Hutchinson বলেন, ইহার বড় পাতার পাতলা! টুকরা বেশ পুল্টিসের কাজ করে। 
মুর্গার রগ মৃদু বিরেচক, মৃত্রকর ও খতুকর। ইহা চর্মরোগে হিতকর। ইহার টাটকা 
বস ভগ্ন স্থানে দ্বিলে বেদনা কমিয়া যায় । পাতার ও কাণ্ডের নিম্নভাগের রস দীত 
বেদনা আরাম কৰে। 
পত্রের মণ্ড চক্ষে প্রলেপ দিলে চক্ষু উঠা আরাম হয় এবং উহা! চিনির সহিত মিশ্রিত 
করিয়! দিবসে ছুইবার সেবন করিলে গণোরিয়া! রোগ আরাম হয়। 


Fig—Rhumph, Herb. Ambo v. t. 94 5 Philipp. Agric. Review, vi, No.4, 
t13; Kiurtikar & Basu, Ind. Med Pl, t. 956 B. 


Ref—F.B.IL, vi, 277; Roxzb., FL, ii, 167; B.P., ii 1057; Prain 
H.H., 287. 





596. Agave cantvia Roxb. মূর্গা ) 


১২৪০. 


বৈজ্ঞানিক বিভাগ অনুযায়ী বিভিন্ন জাতীয় 
উদ্ভিদের সূচীপত্র 


প্রথম খণ্ড 


IL. Ranunculaceae. 
1. Aconitum heterophyllum Wall. 
( অতিবষা ) 
2 ,>, ferox Wall. (কাঠবিষ ) 
3. ১,  rapellus Linn. * (১) 
4. Delphinium denudatum Wall. 
(নিকষ) 
5, Clematis triloba Heyne. (লঘুকর্ণা) 
6, Ranunculus sceleratus Linn. 
(কাতীর) 
7. Naravelia zeylanica DC. 
( ছাগল বাটী ) 
8, Nirella sativa Linn. (কালজ'র। ) 
9, Paeonia ৪0301 Wall. 
j (চন্দ্রা) 
Il. Dilleniaceae. 


10. Dillenia indica Linn. ( চাল্তা ) 


][]], Magnoliaceae. 
11. Magnolia pterocarpa Roxb. 
(ডুলিচাপা ) 
12. Michelia champaca Linn. 
( চম্পক, টাপ1) 
IV. 40010980686. 
13. Annona squamosa Linn. (আতা) 
14, ,, reticulata Linn. (নোনা) 
15. Polyalthia (Sonnerat Thwaites.) 
[,00816)118 Benth. ( দেবদাক ) 
V. Menispermacezae. 
16. Anamirta cocculus W. & A, 
( কাকমারি ) 
17. Stephania hernandifolia Walp. 
( নিমুখা ) 
18, Tinospora cordifolia Miers. 
( গুলঞ্চ ) 


19. Tinospora tomentosa Miers. 


20. 
21, 


22. 


23, 


24. 


25. 
26. 


27. 


28. 


29. 


30. 


পদ্মগুলঞ্চ) 
Cocculus %1110505 DC. ( হয়ের ) 
Tiliacora acuminata (Lamk) 
Miers. ( তি‘লয়াকরা ) 
Cissampelos pareira Linn. 
( একলেজ। ) 
VI. Berberideae. 
Berberis asiatica Roxb. 
( দারুহরিন্র। ) 
Podophyllum emodi Wall. 
(পাপরা, হংদপদী ) 
VIL. Nymphaeacese. 


Enryale ferox 9815৮, (মাখলা) 
Nymphaea lotus L'nn. 


( কুমুদ, শালুক ) 
Nelumbium nucifera Gaertn. 
(পদ্ম) 
VI!: Papaveraceae. 

Papaver scmniferum Linn. 
( অহিফেন ) 

Argemone mexicana Linn. 
(শিয়াল কাটা ) 


IX. Fumariaceae. 
Fumaria parviflora Lamk. 
{ বনপ্তল্ফ। ) 


X. Cruciferae. 


. Brassica campestris Linn. Var. 


Sarson. (শ্বেত সবষ। ) 


, Raphanus sativus Linn. (মূলা ) 
, Lepidium sativum Linn. (হালিম) 


XI. 08008110656, 


+ Capparis sepiarja Linn. 


( কীটাগুড়কামাই ) 


ভারতীয় বনৌষধি 


২5০ Cappafis borrida Linn. | 
| ( বাখনাই ) 
zeylanica Linn. 
( কালকেরু! ) 
37. Cleome viscosa Linn. (হড়হড়য়া) 
38. Crataeva religiosa Forst. ( বরুণ) 
39. Gynandropsis pentaphylla DC. 
( শ্বেত হুড়হড়িয়া ) 
XII. Violaceae. 
40. Ionidium suffruticosum Giné. 
( হন্বোড়া ) 
XIII. Bixineae 
41. Bixa orellana Linn. ( লট্‌কন্‌ ) 
42. Flacourtia indica (Burn. 00 Mert. 


36. | 3% 


(বৈচ) 

43. ,, jangomas (Lour) Raeusch. 
( পানিয়াল| ) 

44, ,,  sepiaria Roxb. ( বৈঁচ ) 


45. Taraktogenos Kurzii King. 


(চাউলমুগর! ) 

46. Gynocardia odorata R. Br. (১১) 
47. Hydnocarpus laurifolia(Dennst) 
Sleumetr. (প্ৰকৃত ১১) 


XIV. Polygalaceae. 
48. Polygala chinensis Linn. 


cro'talarioides Buch 
Ham. en.-DC. ( নীলকন্তি ) 
XV. Caryophyllaceae. 
50. Saponaria vaccaria Linn. 
( সাবুনী ) 


XVI. Portulacaceae. 


49. 5 


51. Portulaca oleracea Linn. 


( বট হননিয়। ) 
52. $% 00820101808, Linn, 
(ছোট) 
XVII. Tamariscineae. 
53. Tamarix gallica Linn. 
(বন্ধ বাউ) 
54. ৰ dioica Roxb, 


(লাল বাউ ) 


55. 


56. 


57. 


58. 
59. 


60. 


61. 
62. 


63, 


64. 


65. 


66. 


67. 


68. 


69. 
70. 
71. 


72. 
73 


XVIII. Guttiterae. 
Calopbhyllum inopbyllum Linn. 


(পুন্লাগ ) 
Garcinia mangostana Linn. 
( ম্যাঙ্োষ্টিন ) 
ৰ xanthochymus Hook.f. 
( তমাল) 


Mesua ferrea Linn. ( নাগেশ্বৰ ) 
00105087005 10061001195 Benth. 
& Hook. £, ( নাঁগকেশর ) 
XIX. Ternstroemiaceae, 
Schima wallichii Choisy. 
( মাক্ড়ীশাল ) 
XX. Dipterocarpeae. 
Dipterocarpus turbinatus 
Gaertn. ( ধুলিয়! গজ্জ ন ) 


তথ incanus Roxb. 


(গজ্জন) 
3 318.005 Roxb. 


( তেলিয়| গজ্লন ) 
Shorea robusta Gaertn. £ (শাল) 
XXI. Malvacese. 
Abutilon indicum (Linn) 
Sweet emend Hocbhr ( পেটারী) 
Abutilon avicennae Gaertn. 
(জয়া বা জয়ন্তী) 
Eriodendron anfractuosum DC. 
(শ্বেত শিমূল ) 
Salmalia malabaricum (DC.) 
Schott & Endl. (রক্ত শিমূল, 
লাল শিমূল) 
(95550101001 106) 10806000111, 
€(কার্পান ) 
Hibiscus abelmoschus Linn. 
( লতাকস্তরী ) 
১১ esculentus Linn. (ঢGেডল) 
১১ rosa-sinensis Linn. (জবা) 
» cannabinus Linn. 


( মেস্তাপাট ) 


74. Pavonia odorata Willd. (বাল।) 


75. 


70208 lobata Linn. (বন ওকৃড়| ) 


76. 


78 


93. 


94. 


95. 


উদ্ভিদের সুটীপত্ 


Thespesia populnea Corr. 


( পরাশ পিপুল ) 


. Adansonia digitata Linn. 


( গোৱখ, আম্লি) 
, Sida cordifolia Linn. ( বেড়েল| ) 
১১ Thombifolia Linn. emerd 
Mast. ( পীত বেড়েলা ) 
১১ thomboidea Roxb. 

(শ্বেত বেড়েল! ) 

»» veronicaefolia Lamk. 
(জেক!) 
' spinosa Linn. (গোৱঁক্ষ চাকুলে) 

XXII. Sterculiaceae. 


, Abroma augusta Linn. 


( ওলট কম্বল) 


1, TLitapetes phoenicea Linn. 


(দুপুরে মণি, দোপাটি ) 
, Helicteres isora Linn. 
(আঁতমোর. ) 
, Pterospermum acerifolium 
Willd. কনকটাপ। ) 
+, Pterospermum suberifolium 
Lamk. (মুচকুন্দঠাপ!) 
, Sterculia foetida Linn, 
(জঙ্গলী বাদাম) 


XXIII, Tiliaceae. 


, Corchorus capsularis Linn. 


(পাট, ঘি নালতে পাট ) 
১, olitorius Linn. (পাট ) 
. Grewia asiatica Linn. ( ফল স| ) 


, Triumfetta bartramia Linn. 


(বনওকড়া ) 
XXIV. Linaceae. 

Linum usitatissimum Linn. 

(মসিনা, তিমি ) 
XXV. Malpighiaceae 

Hiptage madablota Gaertn. 
( মাধবীলতা) 

XXV]J. Zygophyfllaceae. 
Tribulus terrestris Linn.(গোক্ষুর) 


XXVII. Geraniaceae. 
96. Averrhoa bilimbi Linn. 


97, ,, carambola EEL Ls 
(কামরাজ। ) 
98, Biophytum sensitivum DC, 
(বননারাঙগা ) 
99. Oxalis corniculata Linn. 
( আমরুল ) 
100. Impatiens balsamina Linn. 
{ দোগাটী ) 


XXVIII. Rutaceae. 


101. Aeple marmelos Corr. (বেল) 
102. Atalantia monophylla Corr. 


(আতবীজাহীর ) 
103. Citrus medica Linn. var. 
typica (বেগপুরৃ) 
104 ,, medica Linn. var, 
imonum ( কর্ণনেবু) 
105. ,, medica Linn, var, Acida 
(পাতি বা কাগঞ্জী লেবু) 
106. ,, medica Linn. Var. 
Limetta. ( মিঠালেৰ ) 
107. , aurantium Linn. 
( কমলা লেবু) 
108. ,. decumana Linn. 
(বাতাবী লেবু) 
109, Feronia limonia (Linn.) 
Swingle. (কয়েত্বেল ) 
110. Glycosmis pentaphylla Corr. 
( আম্শেৎড়া ) 
11], Murraya paniculata (Linn,) 
Jack. (কামিনী ) 


112 , koenigii Spreng. ( বারসঙ্গ ) 
113. Peganum harmala Linn. 


( ইশবীধ ) 
114. Zanthoxylun alatum Roxb. 
(নেপালী ধনে ) 
115. Toddalia asiatica (Linn) 
Lamk. (কাঞ্চন বা দাহন ) 
116. Luvunga scandens Buch. Ham, 
(লবঙ্গলতা ) 


ভারতীয় বঁনৌধধি 


« XXIX. Simarubaceae. 
117, Balanites roxburghii Planch. 
| (হিঙ্গন ) 
118. 4১115061005 excelsa } "৯৮. 7 
(মহানিম্ব ) 
XXX. 90152180686, 
119, Boswellia serrata Roxb. 


( সালই, লুবান ) 
120. Garuga pinnata Roxb. (জুম) 
XXXI[. Meliaceae. 
121. Aglaia roxburghiana Mig. 
(প্িয়ঙ্গু ) 
122. Melia azadirachta indica. A. 
[ও Juss. (নিশ্ব ) 
123. 58264818010 Linn. 
| ( ঘোড়ানিম্ব ) 
124. &700.2018 cucullata Roxb. 
(আমুর লাত্‌ মী ) 


125. £১2103087001%19 0015503০054 
(Wall) Parker. (রোছিতক, তিক্তরাজ ) 
126. Soymida febrifuga A. Juss. 
(রোহণ ) 
127, Cedrela toona Roxb. ( তুন) 
123. Chickrassia tabularis Juss. = 
॥_ (চিক্রাশি) 
XXXIL, Olaciceae. 
Olax scandens চ২০.(ককোআ কু) 
XXXII. Celastraceae. 
Celastrus paniculatus Willd. 
Y (মালকাঙনী) 
XXXIV. Rhamnaceae. 
Ventilago madraspatana 
Gaertn. ( রক্তপীট ) 
» denticulata Var. calyculata 
King. (রক্তপীট ) 
Zizyphus oenoplia Mill. র 
্‌ (সেয়াকুল ) 
ঠ jujula Lamk. (কুল) 
XXXV. Vitaceae. 
135. Leea crispa Linn. (বনচালিদা ) 
‘136. ,, macrophylla Roxb. 
MEL (ঢোল সমূত্ৰ ) 


129, 


190. 


131. 
192. 
193. 


134. 


137. 1,628 indica (Burm) Merr. 
( কুকুবজিহব! ) 
» aequata Linn, (কাকজজ্ঘ| ) 
Cissus quadrangularis Linn. , 
(হাড় জোড়া) 
Vitis pedata (Vabl-ex-Wall) 
8870. ( গোয়ালে লতা ) 
trifolia Cayratia carnosa 
09876. ( আমললতা ) 
» vinifera Linn. (আঙ্গুর ) 
XXXV!. Sapindaceae. 
Cardiospermum halicacabum 
| Linn. ( লতাফট্‌কী ) 
Schleichera trijuga Willd 
Linn. (কুঙ্থুম ) 
Sapindus trifoliatus Hiern 
(in parc) Linn. (বড় বিঠা) 
mukorossi Gaertn. 
(ছোট রিঠা ), 
147. Nephelium litchi Camb. (লিচু) 
148. ,, longana Camb. 
( আঁশফল ) 
XXXVII. Anacardiaceae. 
149, Rhus succedanea Linn. 
(কাকৃড়াশৃঙ্গী ) 
150. Pistacia integerrima Stewart. 
(কাকৃড়। শৃঙ্গী ) 
151. Anacardium occidentale 
Linn. (হিজলী বাদাম) 
152. Mangifera indica Linn. আম) 
153. Odina Woodier Roxb. (জিওল) 


— Lannea coromandelica (Houtt) 
Merr. 


154. Buchanania latifolia Roxb. 
—lanzan Spreng. (চিরজি ) 
155. Semecarpus anacardium Linn. 


138. 
139. 


140. 
141. 5 
142. 
143. 
144. 
145. 


146. 5 


( ভেল!) 
156. Spondias mangifera Willd. 
: (আমড়া ) 
XXXVIIL. Mpringaceae, = 
157. Moringa pterygosperma | 
Gaertn. (জিনা ) 


দ্বিতায় থৃণ্ড 
XXXIX. Fabaceae. 176. 
158. Crotalaria juncea Linn. (শণ) 
159. না verrucosa Linn. 177. 
( বনশণ ) 
160. Abrus precatorius Linn. (কুচ) 178, 
161. Adenanthera pavonina Linn. 
(রঞ্জন) 179. 
162. 48018. arabica Willd. 180. 
(বাবলা) 
163. ,, catechu Willd (খণির ) 181. 
164. +; farnesiana Willd. 
(গুয়ে বাবল৷) 182. 
165. ১, suma Buch. Ham. (সমী, 183. 
শাইকাটা ) 184. 
166. ৭১ 00102100038 Willd. 
( সালশাইবাব লী) 185. 
167. Albizzia lebbek 8৩6, (শিরীষ) 
168. ১)  amara Boivin. 186. 
(কুষ্ণশিরীষ) 
169, Alhagi maurorum 1065৬, 187, 
(যবসা, দুৱালিভ| ) 
170. Arachis hypogaea Linn. 188 
(চিনেবাদাম ) | 
171. Butea monosperma (Lamk) 
ন Taub. (পলাশ) 189. 
172. , superba Roxb. 
(লতাপলাশ ) 190. 
173. Bauhinia variegata Linn. 
(রক্তকাঞ্চন) 191. 
174. 1» purpurea Linn. 192, 
(দেবকাঞ্চন, রক্তকাঞ্চন ) 
175. ১)  racamosa Lamk. 193. 


বৈজ্ঞানিক বিভাগ অনুযায়ী বিভিন্ন জাতীয় 
উদ্ভিদের সূচীপত্ৰ 


(শ্বেতকাঞ্চন ) 


Bauhinia Vablii W & A. 
(চেহুর ) 
ত tomentosa Linn. 
(কাঞ্চনার ) 
Cajanus Cajan (Linn) Millsp. 
C. indicus Spreng. ( অড়হর ) 
Cassia fistula Linn. (সৌন্দাল ) 
»  Occidentalis Linn. 
( বড় কালকেসেন্দা ) 
» sSophera Linn. 
(ছোট কালকেদেন্দা ) 
» tora Linn. = (চাকুন্দে ) 
১) alata Linn. ( দামমর্্দন ) 
১, angustifolia Vahl. 
(সোনামুখী ) 
Cicer arietinum Linn, 
(ছোলা) 
Clitoria cernatea Linn. 
( অপরাজিতা ) 
Dalbergia sissoo Roxb-ex DC. 
(শিশু) 
Derris uliginosa Benth. 
(পানলতা ) 
Desmodium gangeticum DC. 
(শালপাণি) 
Dolichos bitlorus Linn. 
(কুত্তিকলাই ) 
+,  lablab Linn. (শিম) 
Glycine soja Sieb & 2000, 
( গাড়ীকলাই ) 
Entada scandens Benth. 
( গিলাগাছ ) 


ভারতীয় বনৌষধি 


*194. Lens Gren & Godr. 
esuclenta Moench, ( মন্থৰি ) 
Erythriaa indica Lamk. 
( পাল্তেমাদার ) 
, Indigofera linifolia Retz. 
(াঙ্গাড়। ) 
197. » tinctoria Linn. (নীল) 
198. Lathyrus sativus Linn. 
(খেনাৱী ) 
Melilotus indica All. 
( বনমেধি ) 
Ougeinia dalbergiodes Benth. 
(তিনিশ ) 
Mimosa pudica Linn. 
(লজ্জাবতী) 
rubicaulis Lam. 
( কু চিকীট। ) 
Mucuna prurita Hook. 
pruriens DC. (আলকুশী ) 
204. Phaseolus trilobus Ait. 
( মুগানী ) 


(মুগ ) 


195. 


199. 
200. 
201. 
202. 


203. 


205. ৰ 10.011 60 Linn. 
206, ১" ১, ১১ 
Var, 20260181011 Author. 
( মাষকলাই ) 
207. Pisum sativum Linn. 
(কাবুলি মটর ) 
208. Pongamia glabra Vent. 
(ডহরকর্ধা ) 
209. Prosopis specigera Linn. 
(শমী) 
210. Psoralea ভজ: Linn. 
( হাকুচ, বুচ্‌কি ) 
211. Pterocarpus santalihus রর 
(বক্তচন্দন ) 
marsupium ‘Roxb. 
(পীতশাল ) 
213. Saraca indica Linn. ( অশোক ) 
214. Sesbania aegyptiaca Pers. 
( জয়ন্তী ) 


212. yy 


215. Sesbania grandiflora (Linn) 
Pers. ( বাসনা, বক ) 
Tephrosia purpurea (Linn.) 
Pers. (বননীল ) 
Villosa Pers. 
(শ্বেত বননীল ) 
Teramnus Sw. labialis Spreng. 
(মাষাণী) 
Trigonella foenum graecum 
Linn. (বড় মেথি ) 
Tamarindus indica Linn. 
(তেঁতুল ) 
, Glycyrrhiza Tourn ex. glabra 
Linn. ( যষ্টিমধু ) 
. 08998101018, 19000002119 Linn. 
Crista Linn. ( ন1ট| ) 


216. 
2147. 5 
218. 
219. 


22). 


223, ১; sappan Linn. 
(বকম্‌) 
224. 5 pulcherrima Swartz. 
(কৃষ্ণঠড়া ) 
225. টি digyna ০০০, 
: অমলকুচি) 
226. গণ coriaria ঘখ 1110], 
(টৌরী) 
227. Uraria lagopoides DC. 
| (চাকুলিয়া ) 
228. 5 picta Jacq. Desv, 
( শঙ্কৱজটা ) 


229, Astragalus (Tourn, ex-Linn.) 
gummifer Labill. (কটিলা ) 


XL. Rosaceae. 


230. Prunus Communis Huds 
Var. insititia Hook. f. 
(আলুবোখ রা ) 
231. ,.  puddum Roxb. ( পদ্মক ) 
232. Rosa damascena Mill. 
( গোল]প ) 
233. Cydonia vulgaris Pers, 
(বিহিদানা। 


উদ্ভিদের সুচীপত্ৰ 


XLI. 01550150295. 


Broyphyllum calycinum Salisb 

B. pinnatum (Lamk) Oken. 
(পাথরকুচি ) 

Kalanchoe laciniata DC. 


( হিমসাঁগর ) 


XLII. Droseraceae. 


234. 


235, 


236. Drosera burmanni Vahl, 
( মুখজালি ) 
সু], Rhizophoraceae. 


Rhizophora mucronata Lamk, 


(খামে ) 
Kandelia rheedii W. & A. 
K. candel ‘Linn) Druce. 


(গেরিয়া ) 
XLIV. Combretaceae. 


Terminalia arjuna Bedd. 

( অৰ্জুন) 
belerica Retz. ( বহেড়া) 
catappa Linn. ( বাদাম ) 
chebula Retz. 

(হৰীংকী ) 
tomentosa 73200. 

( অসন ) 
Anogeissus latifolia Wall. 

( দাওয়া) 
Quisqualis indica Linn. 
(বঙ্গন বেল) 


XLV. Myrtaceae. 


237. 


238. 


239. 


240. " 
241. ১১ 
242. 5 


243. ত, 
244. 
245. 


246. Barringtonia acutangula 


£aertn. ( হিজ্জল ) 
247. ;,, racemosa 91. (সমুদ্র ফল) 
248. Careya arborea Roxb. ( কুম্ভী ) 


249, Eugenia jambolana Linn. 
(কাঁলজাম ) 
250. ১,  jambos Linn. 
(গোলাপজাম ) 
251, ১,  Ccaryopbylilata 
Thunb. লেবজ ) 


252. Myrtus communis Linn. 


( বিলাতী মেন্দী ' 


253. Melaleuca leucadendron 
Linn. (কাজুপটি ) 
254. Psidium guayava Linn. (পেয়ারা) 
XLVI. Melastomaceae. 
255. Memecylon edule Roxb. 
( বন্ধে অঞ্জন ) 
XLVII Lythraceae. 
Ammannia baccifera Linn. 


( দাদমারি ) 


, Lawsonia 8103 Lamk, 


( মেহেদী ) 
, Woodfordia floribunda Salisb. 
৬৬, fruticosa (Linn) Kurz. 


(ধাইফুল ) 
. Lagerstroemia flos-reginae 
Retz. Speciosa (Linn) Pers. 


( জারুল ) 


Punica granatum Linn. 
(দাডিম্ব ) 
XLVIII. Onagraceae. 
Jussiaea suffruticosa Linn. 
(বন লবঙ্গ) 
repens Linn. 
( কেশর্দাম ) 
Trapa bispinosa Roxb. 
( পানিফল ) 
XLIX. Samydaceae. 
Casearia tomentosa Roxb. 
C. elliptia Willd ( চিল্ল! ) 
L. Passifloraceae. 
Carica papaya Linn. (পেপে) 


256. 


260. 


261. 
262. 53 


263. 


264. 


265. 
LI. Cucurbitaceae. 


266. Trichosanthes palmata Roxb. 

শা, bracteata ( Lamk ) Voigt 
(মাকাল ) 

Cordata Roxb. 


(ভূইকুমড়া) 


267. _,, 


৩৪০৪, Trichosanthés dioica Roxb. 
_  _ (গটোল ) 
269. ত  auguina Linn. 
(চিচিঙ্গা) 

270. ১,  Ccucumerina Linn. 

( বনচিচিঙ্গা ) 
271. Lagenaria vulgaris Seringe. 

উ) 
272. Luffa ৪০০০0 8013 Roxb. 
( ঝিডা ) 
273. » amata Roxb. (ঘোষালতা ) 
274. +, aegyptiaca Mill. 
ধুন্দুল ) 

275. Benincasa cerifera Savi. 

( ছণচিকুমড়া ) 


ভারতীয় বনৌষধি 


, Bryonopsis Bryonia laciniosa 


(Linn) Naud. (মালা ) 


, Cephalandra indica Naud. 


C. Cordifolia (Linn) Cogn. 
( তেলাকুচ! ) 


.“Citrullus colocynthis Schrad. 


( ইন্দ্রবারুণী, রাখালশশা ) 


১, vulgaris Schrad. 
. (তরমুজ ) 
, Cucumis melo Linn. 
(কাকুড়, ফুটা ) 


sativus Linn. ( শশ| ) 
Cucurbita maxima Duch. 


( মিঠাকুমড়া ) 
» pepo DC. (কুমড়া, 
ক্ষেতকুমড়া ) 


, Momordica cochinchinensis 


5চpreng. ( কীক্রোল ) 
5 charantia Linn. 
(করল।) 
35 dioica Roxb. 


+{ ধারকরুল! ) 


, Mukia scabrella Arn. 


( আগমুখী ) 


+ Zebneria umbellata Thw. 


কুদ্ারী ) 
LIL. Cactene. 


, Opuntia Tourn-ex Mill 


dillenii Haw. (ফণিমন্সা ) 


LIIL Ficoideae 
290. Trianthema monogyna Linn. 
T. portulacastrum Linn 
( সাবুনী ) 
291. Mollugo spergula Linn. 
( গীমাশাক ) 
LIV. Umbellifereae 
292. Hydrocotyle ( Tourn ) Linn. 
asiatica Linn ( থুলকুড়ি ) 
C. asiatica (Linn) Urban. 
293. Cuminum (Tourn) Linn. 


C. cyminum Linn. (জীবা ) 
294. Carum Rupp. ex-Linn. 


copticun Benth. (জোয়ান) 
295. টি roxburghianum, 
Benth. (রাঁধুনি) 


296. Coriandrum (Tourn) 
sativum Linn. ধনে) 
297. Daucus (Tourn) carota Linn. 
(গাজর ) 
298. Ferula Tourn. ex Linn. 
foetida Regel. ( হিঙ্গু ) 
299. Foeniculum vulgare Gaertn. 
(মোরী ) 
300. Seseli indicum W. & A. 
(বন জোয়ান ) 
301. Peucedanum 5878 Kurz. 


LV. Cornaceae (বা 
302. Alangium lamarckii Thw. 
(বাঘ আকৃড়া, আকোড় ) 
LVI. Rubiaceae 
303. Anthocephalus. A. RICH. 


cadamba 1110. ( কদম্ব ) 
304. Cinchona officinalis Linn. 


(কুইনাইন ) 
305. Adina salisb cordifolia Ben th 
& 7001, ( ধুলিকদম্ব, কেলিকদদ্ব ) 

306. Ixora parviflora Vahl. 


(গান্ধাল্রঙ্গন ) 
307. +,  Coccinea Linn.! রঙগন ) 
308. Oldenlandia corymbosa Linn. 


(ক্ষেতপাপড়া ) 
309. P- -t---*- 28080080106 
১০৮০5 ( ইপিকাক ) 
310. Ophiorrhiza mungos Linx. 
(গন্ধ নাকুলি ) 


বৈজ্ঞানিক বিভাগ অনুযায়ী বিভিন্ন জাতীয় 
উদ্ভিদের সূচীপত্র 


তৃতীয় খণ্ড 


Genus—Mussaenda Linn. 
311. M. frondosa Linn. ( নীগবন্পী) 


Genus—Paederia Linn. = 
312. P. foetida Linn. ( গন্ধভাছুলিয়া ) 
Genus—Pavetta Linn. 
313. P. indica Linn. 
Genus—Randia Linn. 
314. R. dumetorum Lamk. 

( মদনফল ) 
315. R.uliginosa DC. (পিরআলু) 
Genus—Rubia Linn. 
316. R. cordifolia Linn. (মা ) 


Genus—Vangueria Juss. 


( কুকুরচ্ড়া ) 


317. V. spinosa Roxb. (ময়না) 
Genus—Morinda Linn. 
318. M.citrifolia Linn. (আচ) 


Genus—Hymenodictyon- Wall. 
319. লু, excelsum Wall. ( কুকুরকট ) 


LVII Valerianeae 


Genus—Nardostachys DC. 
320. N. jatamansi DC. (জটামাংসী ) 


Genus—Valeriana Linn. 
321. ভি. hardwickii Wall. (টগর ) 
322. V. officinalis Linn. 
(কালবালা ) 
LVIIIl. Compositae. 
Genus— Vernonia Schreb. 
323. V. cinerea Less. 
(চোটকুকসিমা ) 
V. anthelmintica Willd. 
(মোমরাজ, হাকুচ ) 
Genus--Elephantopus Linu. 
375. E. scaber Linn. 
( গোজিহ্ৰা, শ্যামদলন ) 
Genus—Grangea Forsk. 


325. তে maderaspatana Poir. 
(নামুতি) 


324. 


Genus—Eupatorium Linn. 
327. E. ayapana Vent. (আয়াপান ) 


চু, triplinerve Vahl. 
Genus—Blumea DC. 


328. B. lacera DC. 
Genus—Anacyclus Linn. 
329. A. pyrethrum DC. 

( আকরকর। ) 
Genus—Artemisia Linn. 
330. A. vulgaris Linn. (নাগদমনী ) 
Genus—Carthamus Linn 
331. C. tinctorius Linn. 

(কুস্থমফুল ) 

Genus—Chrysanthemum Linn. 
332. C. coronarium Linn. 


( গুলচিনি) 


( কুকসিম্‌ ) 


Genus—Eclipta Linn. 

333. E. alba Hassk. ।( বকেম্তৰিয়|) 
E. prostrata ( Roxb. ) 
Genus—t'nhydra Lour. 
334. E. .iuctuans Lour. 
Genus—Guizotia Cass. 
335. ও. abyssynica Cass. (বামতিল) 

Genus—Saussurea DC. 
336. 5S. lappa C. B. Clarke. (কুড় ) 
Genus—Xanthium Linn. 
337. X. strumarium Linn. 
( বনওকড়া ) 

Genus ~Wedelia Jacq. 
338. W. calendulacea Less. 

(ভ'মরাজ ভূঙ্গরাজ) 
Genus—Sphaeranthus Linn. 
339. ৬, indicus Linn. 


( মুড়মুড়িয়া, মুণ্ডী ) 
Genus—Tagctes Lins hl i 
340. T. erecta Linn.  {গেঁদাফুল ) 


(হিংচা ) 


ভারতীয় বনৌষধি 


Genus—Cenktipeda Lour. 
341. " €, orbicularis Lour. ( মেচেতা ) 
চে; minima (Linn.) A. Br. et, 


Aschers. 
Genus—Sonchus Linn. 


342. 9. arvensis Linn. ( বনপালং ) 
LIX. Plumbaginaceae. 
Genus—Plumbtago Linn. 
343. P. zeylanica Linn. 

344. P. rosea Linn. 
P. indica Linn. 
LX. Myrsinaceae. 
Geuus—Embelia Burm. 
345. E. ribes Burm. f. 
LXI. Sapotaceae. 
Genus—Achras Linn. 


(চিতা) 
( রক্তচিতা ) 


( বিড়ঙ্গ } 


346. A. sapota Linn. ( সপেট৷ ) 
Genus— Bassia Linn. 
347. B. latifolia Roxb. (হয়! ) 


348. 8. longifolia Linn. 
( জলমহুয়| ) 

Genus—Mimusops Linn. 
349. M. elengi Linn. ( বকুল ) 
350. M. Kauki Linn.  (খিরনী) 
Manilkara Kauki Dub. 
M. hexandra (Roxb) Dub. * 

(ক্ষীরখেজুর ) 


351. 


LXIL. Ebenaceae. 
Genus—Diospyros Pers. 
352. D. embryopteris Pers. ( গাবৰ ) 
D. peregrina Gurke. 
[সা Styraceae. 
Genus—Symplocos Roxb. 
353. ৬, racemosa Roxb. 
Genus—Styrax Dryand. 
354. ৬5, benzoin Dryand. (“পবান ) 
. LXIV. Oleaceae. 
Genus— Jasminum Linn. 
355. J. arborescens Roxb. 
( বড়কুঁদ ) 
356. J. grandiflorum Linn. (জাতি) 
357. J. sambac Ait. (বেল) 


(লোধ) 


358. J. pubescens Willd. 
359. J. humile Linn. 


- (কুন্দ ) 
(শ্বৰ্ণযুই ) 


3০0, N. arbor-tristis Linn. 
( শেফালিক! ) 
Genus—Schrebera Roxb. 
361. S. swietenioides Roxb. 
( ঘণ্টাপারুল ) 
LXV. Salvadoraceae. 


Genus—Azima 5921, 
362. A. tetracantha Lamk. 


{ ত্ৰিকীটাগাতি ) 
Genus—Salvadora Linn. 
363. S.‘persica Linn. ( পিলু ) 
LXVI. Apocynacese. 


Genus—Carissa Linn. 
364. C. carancas Linn. ( করম্চা ) 


Genus—Aganosma G. Don. 
365. A. caryophyllata G. Don. 
A. dichotoma (Roth) K. 


9০৮0. (গন্ধমালতী ) 


Genus—Alstonia R. Br. 
366. A. scholaris R. Br. {(ছাতিম) । 


Genus—lIchnocarpus. R. Br. 
367. I. frutescens R. Br. 


(ঞামালত৷ ) 
Genus —Holarrhena R. Br. 
368. H. antidysenterica Wall. 
( কুবুচি ) 
Genus—Rauwoltia Benth. 
369. R. serpentina Benth. 
Genus—Nerium Soland. 
370. টব. Odorum Soland. ( করবী ) 
N. indicum Mill. 
Genus—Wrighiia R. Br. 
371. W. tomentosa Roem and 
Schult. ( দুধকরুৰী ) 
372. W. tinctoria R. Br. (ইন্দ্ৰযৰ ) 
Genus—Thevetia Juss. 

373. T. neriifolia Juss. ( কল্কেফুল ) 
T. peruviana (Pers.) Schum. 
Genus—V allaris Spreng. | 
374. V. heynei SPreng. (ছাপরমালী ) 
| V. solanacea O. Ktze. ৰ 


Genus—Nyctanthes Linn. 


(চন্দ্রা ) 


উদ্ভিদের 


Genus—Plumeria Linn. 
375. P. acutifolia Poir. গেকুড় চাপা) 
P. rubra Linn. Var. acutifolia 
Bauley. 
Genus—Tab:rnaemoitona R Br. 
376. T. coronaria. R. Br. (টগর ) 
Ervatamia coronaria Stapf. 
LXVII Asclepiadaceae. 
Genus—Dregea Benth. 
377. D. volubilis Benth. 


€(নাকৃচিকনী ) 
Genus—Calotropis R. Br. 
378. C. gigantia R. Br. (বড়আকন্দ ) 
379. C. procera R. Br. (শ্বেতআ কন্দ) 
Genus—Pergularia Linn. 
380. Daemia extensa R. Br. 
( ছাগলবেটে ) 
P daemia (Forsk.) Chiov 
Genus—Oxystelma R. Br. 
381. O. esculentum R.Br. ( দুধলত| ) 
Gnnu: “Gymnema R. Br. 
382. G. sylvestre R. Br. (মেড়াশিছে) 
Genus—Sarcostemma Wight 
383. 5. brevistigma W. & A. 
(সোমলতা ) 
5. acidum (Roxb) Voigt 
Genus—Hemidesmus. R. Br. 
384. H. indicus. R. Br. ( অনস্তমূল) 


Genus—Asclepias Linn. 

385. A. ০1085585108 Linn. (বনকাৰ্পাস; 
কাকতৃণ্ডী) 

Genus—Tylophora W. & A. 

386. T. asthmatica W & A. (অস্তমূল) 


T. indica (Butm. f.) Merr. 
LXVIIL. Loganiaceae. 
Genus—-Strychnos Linn. 
387. ৬৪, nux, vomica Linn. (কুচিল|) 
388. 9. potatorum Linn. £, (নির্শলী) 
LXIX. Gentianaceae. 
Genus—Canscora Roem. 
389. C. decussata Roem. (ভানকুনি ) 
Genus—Swertia Ham. 
390. ৬5. chirata Ham. 
Genus—Nymphoides. 
N. indicum Kuntze. 


391. Limanthemum cristatum 
Griseb. (চাদমাল!) 


(চিরতা ) 


স্থচীপত্ৰ 


LXX. Hydrophyllaceae. 
Genus—Hydrolea Vahl. *" 
392. ন. zeylanica Vall. (ঈষলাগগুলা) 
LXXI Boraginaceae. 
Genus—Cordia Linn. 
393. C. dichotama Forst. f. 
( ৰহনাৰী ) 
394. C. obliqua Willd (ছাট বহনারী) 
Genus—Heliotropium Linn. 
395. H. indicum Linn. (হাতিশু ডা) 
Genus—Trichodesma R. Br. 
296. T. indicum হি, Br. ( ছোটকল্ল ) 
397. T. zeylanicum R. Br. (বড়কল্প) 
LXXIL. Convolvulaceae. 
Genus—Argyreia Sw. 
398. A. speciosa Sw. ( বীজতাড়ক ) 
Genus— Ipomoea Linn. 
399. I. pes-caprae (Linn.) Sw. 
( ছাগলক্ষুরী ) 


400. I. batatas Lamk. (সকরকন্দআ লু) 

401. I. paniculata R. Br. (ভূ'ইকুমড়৷) 

402. ], 2011 (Linn.) Roth (নীলকলমী) 

403. I. pestigridis Linn (লাঙ্গলীলত|) 
I. aquatica Forsk. 

404. I. reptans (Linn.) Poir. 


( কলমীশাক ) 
Genus—Operculina Manso. 
405. O. turpethum (Linn.) 

Silva Manso. ( দুধকলমী, তছরী ) 
Genus—Quamoclit Linn. 
406. (} pinnata Boj. 
Genus— Calonyction Boj. 
497. C. bona-nox Linn. ( দুধকপমী ) 

C. aculeatum House. 
Genus—Evolvulus Linn. 
403. E. alsinoides Linn. ( বিষ্ণুগন্ধি ) 
Genus—Cuscuta Roxb. 
409. C. reflexa Roxb. (অলোকলতা ) 
Genus—Erycibe Roxb. 
410. E. paniculata. Roxb. ( অমোঘা ) 


LXXIII. Solanaceae. 
Genus— Solanum Linn. 


( তরুলত! ) 


411. S. nigrum Linn. ( কাকমাচী 
গুড়কামাই ) 
412. 5. ferox Linn. (বামবেগুণ ) 


413. ১5, melongena Linn. (বেগুণ) 
414. S. xanthocarpum Schr. & 


Wendi. ( কণ্টিকারী ) 


ভারতীয় বনৌষধি 


415. ৬. indicum Linn. { বৃহতী ) 
418. 5. tofvum Swartz. (গোঠবেগুগ) 
417. 9. trilobatum Linn. 
( নাভিআঙ্গুৱী ) 
Genus—Capsicum Linn. 
418, C. frutescens Linn. (ধানিলঙ্ক!) 
Genus—Daturu Linn. 
419, D. fastuosa Linn. Var. alba 
Clarke. ( ধুতৃরা ) 
1), metel Linn. 
420. D. fastuosa Linn. ( কালধুতুর| ) 
Genus—Hyscya mus. Linn, 
421. JH. niger Linn. 
( খোরাসানী যোয়ান ) 
422. H. muticus Linn. ( কোহিবাঙ্গ ) 
423. H. reticulatus Linn. 
(খোরাসানী যোয়ান ) 
Genus—Ni-otiana Linn. 
424. N. tabacum Linn. 
Genus—Physalis Linn. 
425. P. minima Linn. (বনটেপারি) 
Genus — Withania Pauq. 

426. W. somnifera Dunal. (অশ্বগন্ধা) 
427. W. coagulans Dunal. (অশ্বগন্ধ|) 
LXXIV. Scrophulariaceae. 

Genus—Herpestis H. B & K. 


(তামাক) 


428. নু, monniera(Linn. H 83 & ]< ' 


(বিরশী) 
Bacopa 29010101611 (Linn.) Pennell 
Genus—Picrorhiza Royle. 
429. P. kurroa Royle ড্ৰ 


( কটকী ) 
Genus—Celsia Linn. 
430. C. coromandeliana Vahl. 


( ছোটকুকসিম! ) 
Genus—Lindenbergia Lehm. 
431. L. urticaefolia Lehm. 
(হুল্দেবসস্ত ) 
L. indica (Linn.) O. Kuntze. 
Genus—Limnophila R. B 
432. L.gratissima Blime. ( কষ ) 


433. L. gratioloides R. Br. (কাপর) 
০ indica (Linn) Bruce 

Genua—Vandelli 

434. V. যন সি (বক পুষ্প) 

Genus—Digitalis 

435. DB. purpurea নেন (ভিজিটেলিস,) 


LXXV. Bignoniaceae. 
Genus—Oroxylum Vent. 
436. O. indicum Vent. = ( শোনা ) 
Genus—Stereospermum Cham. 
437. S.chelonoides DC. (পীতপাটল!) 
438. S. suaveolens DC, (পারুল) 
LXXVI. Pedalineae. 


Genus—Martynia Linn. 


439. M. diandra Glox. ( বাঘনথ| ) 
M. annua Linn. 

Genus—Pedalium Linn. 

440. 0, murex Linn. (বড়গোক্ষুর ) 

Genus—Sesamum Linn. 

441. 3, indicum DC. (তিল) 


LXXVIL. Acanthaceae. 
Genus— Cardanthera Buch. Ham 
442. C.uliginosa Buch. Ham. (কালা) 

Synnemauliginsum O. Kurtze. 
Genus—Hygrophila R. Br. 
443. H. spinosa Anders ( কুলেখাড়া ) 
Asteracantha 10208100118 (100) 
Nees. 
444. H.salicifolia Nees. (কাকনাস: ) 
Genus—Adhatodsa Ness. 
445. A. vasica Ness (বালক) 
Genus—Andrographis Wall. 
446. A, paniculata Nees. (কালমেঘ) 
Genus—Acanthus Linn. 
447. A. 11101801105 Linn. (হরকুচকাটা) 
Genus—Barleria Linn. 
448. B. prionitis Linn. (কাটাঝণাটা ) 
449. B. cristata Linn. (শ্েতকীটী ) 
450. B. strigosa Willd. ( নীলক টী ) 
Genus - Justicia Linn. 
451. J. gendarussa Burm. 
( জগত্মদন ) 
452. J. diffusa Willd. (পীতপাপড়া ) 
Genus—Rhinacanthus Nees. 
453. R. 00170100015 Nees (পলক জুই) 
Genus—Ecbolium A. Kurz. 
454. E linneanum Kurz. 


(উহ্জাতি) 
Genus—Rungia Nees. 
455. R. parviflora Nees (পি) 
G.‘nus—Peristrophe Nees. 
456. P. bicalyculata 
1638. ( নাসভাগৎ) 


ল 


